সিপাহীযুদ্ধের ইতিহাস 


রজনীকান্ত গুপ্ত প্রণীত 


চতুর্থ ভাগ । 


কলিকাত।, 
৩* নং কর্ণওয়ালিস্‌ স্ত্রী, 
সংস্কৃতি প্রেস ডিপজিটরি কর্তৃক প্রকাশিত 


১৯১৩ 


প্রিণ্টার £-_শ্লীআশুতোষ বন্দ্যোপাধ্যায়, 
মেটাফ. প্রেস্‌, 
৭৬ নং বলরাম দে স্্রীট,_-কলিকাত!। 





বিভিন্ন বয়সের প্রতিকৃতি £_ 


(৯) ৩৭ বৎসর বয়স (২) ৩৫ বৎসর বয়স (৩) ৪* বৎসর ব্যস 
(8) ৪৫ বৎসর বয়স (৫) ৫* বৎসর বয়স 


জন্ম--১২৫৬ সাল ( ১৮৪৯ খ্রীষ্টাব্দ) ২৯শে ভাব্র। 
শৃতুু_ ১৩৪৭ সাল ( ১৯০০ খ্রীষ্টাব্দ ) ৩০শে জ্যেষ্ঠ। 





সূচী । 


শিপ 


প্রথম অধ্যায়। 
পঞ্জাব । 


পঞ্জাবের সাধারণ অবস্থা -আ।ফগনিত্তানের সহিত সন্বন্ধ_মিয়।মীরেয় ঘটন!--এত- 
দেনীয় নৈনিকর্দিগের দিরন্ত্রীকরণ__-গোবিন্দগড়--ফি:র।জপুর-ফিলোর--পেশ।বর-অভিনৰ 
সৈনিকদলের সংগঠন-_এন্ডদেশীয় সৈনিকদলের নিরজ্ীকরণ--ভাঁলদ্ধার *** ট ১.৬ 


দ্বিতীয় অধ্যায়। 
দিলী। 


দিল্লী এবং তাহাধ পার্বতী স্থান- ইংরেজমৈন্যের সন্পিবেশ-মেনাপতি বার্ণ।ড-দিলী 
অধিকারের প্রস্তাব__সিপাঠীদিগের সহিত পুনঃপুনঃ যুদ্ধ--সন।পতি বার্ণাডের মৃত্যু -সেন।- 
পতি রীড২-তীাহ।র কন্মপরিতাগ সেনাপতি উইল্সন্--ইংরেজশণবি-রর অবস্থ।--এতদ্দে- 
শীয়দিগের প্রভুঙক্তি--তাহাদের সহিত ইংরেজপৈগ্ঠের বাবহ।র-_দিলী'র রাজ প্রানাদ-_-বৃদ্ধ 
বাহাদুরদাহা ... ৮5, ৮৪৪ ৪ ৪৪ রা ৯০৯৬৬-১১১ 


তৃতীয় অধ্যায়। 
পেশাবর। 


পেশাবরপরিত]াগের প্রস্তাব-ঝেছলম ও শ্ব(লকোট -দ্েনানায়ক বিকল সলের দিরীতে 


গমন-_নুজুফগড়ের যুদ্ধ ১২১৪৬ 


চতুর্থ অধ্যায়। 
বাঙ্গালা ও বিহার। 
প্রথম পরিচ্ছেদ । 
কলিকাতা । 


কলিকাত। _ইউরোগীরিগের আতঙ্ক ও উত্তেঙ্গনা__গবর্ণর'জেনেরলের উদ্বেগ_তাহার 
প্রশীন্তভাব_-ভিন্ন ভিন্ন স্থানে সৈনিকদলপ্রেরণ_স্বেস্ছাপ্রবৃত্ত পৈনিকদল-মুদ্রণম্থাধীনতায় 


9/৪ 


হস্তক্ষেণ--বারাকপুরের সিপাহীপিগের নিরন্ত্রীকরণ --কলিকাঁতার ইউরোপীয় ও ফিরিঙ্গী- 
দিগের অআ।তু্জনিত,..অবস্থ|- অযোধা।র নবাবের অবয়োধ--অক্সবাবহারসংত্র।স্ত বিধি-_ 
* গবর্ণরজেনেরলের গামাদ ও দেহরদ্দার্থইউরোলীয় সৈন্যের নিয়োগ: ১৮ ১৪৭০১৭%৭ 


দ্বিতীয় পরিচ্ছেদ । 
বিহাঁর। 


বিহারের অধিবাদী_ দানাপুরের পিপাহী--পাটনার ঘটনা দন[পুরের ঘটন|_-আরার 
অবরোধ- কুমার স'হ-তাহার প্রতিপাত্ত ও ক্ষমতা--লিপাহীদিগের সহিত তাহার সন্মি- 
লনের কারণ-__বিক।সধয়েলের গৃহ -কাপ্ডেন ড।ন্বার_বিন্‌সণ্ট, আঁয়ার--আরার অধি- 
কাঁর--জগদীশপুরের বিধ্বংস-কুমারনিংহের শাসিরামে যাত্রা-ভিন্ন ভিন্ন গানে তাহার 
উপস্থিতি_ইংরেজনৈম্যের সহিত তাহার যুদ্ধ-ভাহার কে'শল-ঙাহার জগদীশপুরে 
যাত্র/-ডাহার আাতপ্রাপ্তি-জগদীশপুরে ইংরেজসৈন্ের পর'জগ্ন__কুমার সিংহের দেহ- 
ত্যাগ--অমর সিংহ রঃ কঃ -** ত £ ১৭৭-২৬৫ 


তৃতীয় পরিচ্ছেদ। 
বাঙ্গালা, বিহার ও উড়িষ্যার অন্যান্ত স্থান । 


সিগৌলি-_ম্জ£ফরপুর-_ছাঁপরা-গয়া-কগিশনর টেলর সাহেবের পদচ্যুতি_ 
রোধিণী-__ কটক-_ জলপাইগুড়ি -- চট্টগ্রাম__ ঢ।ক। __ ছুটিয়া নাগপুর -- ভারতবাসী দিগের 
রাঞ্জভক্তি ..... .১, প রঃ * টি 
পরিশিষ্ট রন ন্‌ ৯৩ 5৪৪ ৮৪ ৩৯৩-৩১২ 


০০০০ 


১২৫৬ সালে ভাদ্রমাসের ২৯শে তারিখে মাণিকগঞ্জ মহকুমার অধীন মতগ্রাষে 
মাতুলালয়ে রজনীকাস্তের জন্ম হয়। তাহার পিতা ৬কমলাকাস্ত গুপ্ত তেওতা 
গ্রামে বাস করিতেন। তাহার পাঁচ পুত্রের মধ্যে রজনীকান্ত সর্ব্বকনিষ্ঠ। 

তেওতা মাইনর স্কুলে ইহার বিস্তা আরম্ভ হয়; বাল্যকালে তিনি হুষ্ট জর- 
রোগে আক্রান্ত হয়েন; তাহাতে শেষ পর্যন্ত জীবন-রক্ষ! হইয়াছিল; কিন্ত 
শ্রবণ-শক্তির দুর্বলতা! ঘটিয়াছিল। তাহার ফল তিনি চির-জীবন ভোগ করিয়া- 
ছিলেন। উচ্চে কথা ন। কহিলে শুনিতে পাইতেন না। তাহার জষ্ঠ রাত! 
তেওতা-স্কুলে শিক্ষক থাকায়, শিক্ষাবিষয়ে কিছু ম্বিধা ঘটিয়াছিল। পরে 
মাণিকগঞ্জ এপ্টান্স স্কুলে যান, সেখানেও অপর এক সহোদর শিক্ষক ছিলেন। 
মাণিকগঞ্জে কিছুদিন থাকিয়। পুনরায় তেওতাম্কুলে আসিয়! ছাত্রবৃত্তি পরীক্ষায় 
উত্তীর্ণ হন। তৎপরে তিনি কলিকাতায় আদেন। সংস্কত-কলেজের তদা নীস্তন 
অধ্যক্ষ স্ুগ্রসিদ্ধ প্রসন্নকুমার সর্বাধিকারী মহাশয়ের অনুগ্রহে সংস্কৃত-কলেজের 
স্কুলে প্রবেশের সুবিধা ঘটে; এবং তাহার শ্রবণশক্তির খর্বত! দেখিয়৷ অধ্যক্ষ 
মহাশয় তাহার গ্রতি বিশেষ যত্ব লইবার জন্ত শিক্ষকিগকে বলিয়! দেন। তিনি 
শিক্ষকদিগের নিকটে ব্সিবার জন্ত পৃথক্‌ আসন পাইতেন। সংস্কত-কলেজের 
স্কুলে থাকিয়া ইহার সংস্কত-ভাষায় বিশেষ বুৎপত্তি জন্মে; তাহার সংস্কৃত-সাহিত্োর 
অনুরাগ ও বিশুদ্ধ ভাষ। ব্যবহারের শক্তি এইরূপেই অর্জিত হইয়াছিল। ইংরাজী- 
ভাষায় ও গণিতাদি বিষয়ে তিনি সেরূপ বুৎপত্তিলাভে সমর্থ হন নাই $ এবং এই 
কারণে বিশ্ববি্ভালয়ের কোন পরীক্ষায় উপস্থিত হওয়াও ঘটিয়! উঠে নাই। 
ৰাল্যকালে তিনি কলিকাতায় আমির! সংস্কত-কলেজে ভত্তি হয়েন। কিছু সংস্কত 
শিক্ষার পর আমুর্কেদ অধ্যয়ন করিয়। ব্যবসায় চালাইবেন, এইরূপ উদ্দেস্ট ছিল। 

স্কত-কলেজে ভিনি এণ্টান্দ ক্লাস পর্যাত্ত অধ্যয়ন করিয়াছিলেন মাত্র। 
বিস্তালয়-ত্যাগের পরবর্তী কালে তিনি কিছুদিন পরলোকগত কবিরাজ 
ব্রজেন্্নাথ কঠাভরণের নিকট আমুর্ববদ-শিক্ষার্থ বাতায়াত করিয়াছিলেন। 
তাহার ভ্রাত। গবর্ণমেণ্টের অধীন একটি সাঁব্ডেপুটাগিরি যোগাড় করির। দিশ্বা' 


5/6 


ছিলেন। কিন্তু চিকিৎস৷ ব্যবসায় ব৷ চাকরী কিছুই তাহার অভিগ্রায়াহুযায়ী 
না হওয়ায়, তিনি এ পথে যান নাই। 

এই সময় হইতে তাহার বাঙ্গালা-রচনার প্রতি অত্যন্ত ঝৌক ছিল ও বাঙ্গাল 
সাহিত্যের আলোচন! দ্বার! যশোলাভের বাঞ্ছ৷ ছিল। তাহার রচিত প্রথম পুস্তক 
জয়দেবচরিত বাঙ্গালা ১২৮* সালে প্রকাশিত হয়। কিছুদিন পূর্বে এ পুস্তক 
লিখিয়। তিনি রাজ সার্‌ শৌরীন্ত্রমোহন ঠাকুরের প্রদত্ত পুরস্কার পাইয়াছিলেন। 
তৎপরে ১২৮২ সালে গোল্ড, কারের পাণিনি প্রধানতঃ অবলঘ্বন করিয্না পাণিনি 
পুস্তক প্রকাশ করেন। 

সাহিত্া-চচ্চায় জীবন অতিবাহিত করিবেন, রজনীকান্তের এইরূপ সন্বর 
ছিল। কিন্তু বঙ্গদেশে সাহিত্য-চচ্চায় জীবিকা! চলিতে পারে কি ন।, তাহা 
তখনও গ্রমাণ-সাপেক্ষ ছিল। সে সময়ে রজনীকান্তের আথিক অবস্থা ভাল ছিল 
না) কলিকাতার খরচ অতিকষ্টে চালাইতেন। তাহার সমকালে বাহার তাহার 
সহিত হিন্দুহোষ্টেলে বাদ করিতেন, তাহাদের অনেকেই বিশ্ববিস্তালয়ের উপাধি 
গ্রহণ করিয়। পরবর্তী.কালে সমাজে মান্ত-গণ্য হইয়াছেন । রজনীকাস্তের কোন 
উপাধিলাভ ঘটিয়! উঠে নাই.। শ্রবণশক্তির দৌর্ধল্য তাহার জীবিকার্জন বিষয়ে 
দারুণ অন্তরায় হইয়াছিল। এরূপ অবস্থায় ও এরূপ সময়ে সাহিত্য-চর্চ বার! জীবন 
অতিবাহনের সন্কলল অসাধারণ সাহসের বা! ছুঃসাহসের পরিচায়ক | রূজনীকাস্ত 
সেই সাহস বা ছঃসাহস লইয়া সাহিত্য-চষ্চা জীবনের ব্রত-ম্বরূপ অব্লম্বন 
করিলেন। সাহিত্যের প্রতি আন্তরিক অনুরাগ না৷ থাকিলে এরূপ ঘটিতে 
পারে না। মৌখিক অনুরাগ এরূপ ছুঃসাহস জন্মাইতে পারে ন|। বর্তমান 
যুগে বাঙ্গালীর মধ্যে এইরূপ উদাহরণ বিরল। দ্বিতীয় উদ্বাহরণ আছে কি না, 
ভ্রানি না। | 

এই সময়ে তিনি স্বর্গীয় ভূদেব মুখোপাধ্যায়, ডাক্তার রাজেন্ত্রলাল মিত্র 
প্রভৃতির নিকট পরিচিত হন। ভূদেববাধুর অন্থুরোধে তিনি সামান্ত পারিশ্রমিক 
লইয়। এডুকেশন গেজেটে প্রবন্ধ লিখিতে আরস্ত করেন। 

রজনীকান্তের এই সময়ে প্রায় নিঃস্ব অবস্থা। তথাপি তাহার প্রবল 
সাহিত্যান্থরাগ দমিত হয় নাই। এই অবস্থাতেও তিনি গাঠের জন্ত এঁতিহািক- 
গ্রন্থ চুর পরিমাণে ক্রয় করিতেন। এই অবস্থাতেই সিপাহীযুদ্ধের ইতিহাস 


৩1৬ 


লিখিবার সঙ্কল্পল করেন। ১২৮৮ সালে বঙ্গবাসী সংবাদপত্রের প্রতিষ্ঠা হইলে, 
এ সংবাদপত্রের নিয়মিত লেখক-শ্রেণীর মধ্যে রজনীকান্তের নাম বাহির হয়। 
ধর বদর পরলোকগত রেবরেণ্ড কষ্চমোহন বন্যোপাধ্যায়ের যত্ধে তিনি বিশ্ব: 
বিস্তালয় কর্তৃক এণ্টান্স পরীক্ষার অন্ততম পরীক্ষক নিযুক্ত হয়েন ও তৎপর 
তাহার সম্কলিত সংস্কৃতগ্রস্থ এপ্ট)ান্সে পাঠাপুস্তক রূপে নির্ধারিত হয় । এই ঘটনার 
পর হইতে আর তাহাকে জীবিকার জন্ত ক্লেশ পাইতে হয় নাই। 

বঙ্গবাসীতে প্রকাশিত প্রতিহাসিক প্রবন্ধ গুলি সংগ্রহ করিস তিনি আর্ধ্যকীন্তি 
নামে প্রকাশ করেন। উহাই তাহার বালকপাঠ্য প্রথম রচনা । তৎপরে তিনি 
বিস্তালয়ের ব্যবহারের জন্ত ও বালকগণের পাঠের জন্ত অনেক গুলি পুস্তক রচনা 
করিয়াছিলেন। অনেকগুলি গ্রন্থ টেক্ষ্টবুককমিটার অনুমোদিত হইয়াছিল.। 
কোন কোন গ্রৃস্থ ছাত্রবৃত্তি পরীক্ষায় পাঠ্যরূপে নির্দিষ্ট আছে। এইরূপে স্কুল- 
পাঠ্য পুস্তক প্রচারে তাহার যে আয় দীড়াইয়াছিল, তাহার মাহায্যে শেষ পর্য্যস্ত 
তাহাকে আর সংসার চালাইবার জন্ত চিন্তা করিতে হয় নাই। 

গত ৩র! বৈশাখ শ্রীযুক্ত হীরেন্দ্রনাথ দত প্রভৃতি চারিজন বন্ধুর সহিত তিনি 
সম্পূর্ণ ন্ুস্থ শরীরে কাশীমবাজার গিয়াছিলেন। মহারাজ. মণীঞ্জচ্্র নন্দী 
বাহাদুরের নিকট বঙ্গীক্প সাহিত্য পরিষদের গৃহ-নিম্দাণের নিমিত্ত ভূমি প্রীর্থন। 
উদ্দে্া ছিল। সে সময়ে সাহার হাতে গোটা-ছুই সামান্ত বণ হইয়াছিল। 
কাশীমবাঞজার হইতে ফিরিয়৷ আসিয়া আরও গোটা-ছুই সামান্ত ব্রণ হয়। পরে 
পিঠের উপর একটা ব্রণ হইয়া বৈশাখ মাসট! কিছু কষ্ট পান। পিঠের ব্রথকে 
কার্বক্কল স্থির করায় তাহার মনে কিছু আশঙ্কা হয়। সেই ব্রণ ভাল হইলে, 
মিপাহীযুদ্ধের শেষ ফর্থা। ছাঁপাখানার দিয়। জৈষ্ঠমাসে পীড়িত :জোষ্ট-ভ্রা্ভাকে 
দেখিবার জন্ত বাড়ী যান। বাড়ীতে থাকিতে 'বাম হাতের তলে একটা ব্রণ হয় 
নেই ব্রণ অত্যন্ত বস্ত্রণাদণরক ও ক্রমে প্রাণসংহারক হইরা উঠে। -2৪শে জোন 
দ্বারুণ গীড়ায় গীড়িত হইয়া কলিকাতায় ফিরিয়া! আদেন। তখন বুমূত্র রোগের 
ূর্ণাবস্থা। ৩*শে জ্যেষ্ঠ মঙলবার র্লাত্রি দেড়টার সময় পত্ধী, ছুই কন্তা ও এক 
পুর রাখির! রজনীকান্ত পরলোক গমন করিয়াছেন । সিপাহীযুদ্ধের: ইতিছাস- 
রচন! তীহার জীবনের সর্ধপ্রধান কার্ধ্য। এর কাধ্য সম্পাদিত করিয়াই ফেল 
তিনি আর ইহলোকে অবস্থিতি আবন্তক বোধ করিলেন না । - , 


রজনীকান্তের চরিত্র নিফলক্ক ছিল। তীহাঁর অমান্গিক ভদ্রন্থভাবে ও উদার 
সরল ব্যবহারে তাহার বদ্ধুগণ মুগ্ধ ছিলেন। এমন শাস্ত স্বভাবের ও সরল 
ব্যবহারের দৃষ্টান্ত নিতান্ত বিরল। যিনি একবার অল্প সময়ের জন্গ, তাহার 
ম্পর্শে আসিতেন, তিনি তাহার অকুত্রিম লারল্যে মুগ্ধ হইয়] যাইতেন। তাহার 
বন্ধগণ আত্মীয় বিয়োগের ব্যথা! পাইয়াছেন। তাহার চিত্ত সর্ববদ] প্রফুল্ল থাকিত; 
যেখানে তিনি উপস্থিত থাকিতেন, সেস্থানকে আনন্দময় করিয়। তুলিতেন। 
সকল সময় সাহিত্যের আলোচনায় ও সদালাপে অতিবাহিত করিতেন। বঙ্গ- 
সাহিত্যে রজনীকান্তের অভাব, তদপেক্ষ। ক্ষমতাশালী পণ্ডিত জনকর্তৃক পূর্ণ 
হইবে ) কিন্তু সেই অকপট, শ্রদ্ধাশীল, অমায়িক, অনুরক্জ, সদানন্দ বন্ধুর অকাল. 
মরণে তাহার বন্ধুমমাজ যে অভাব বোধ করিলেন, তাহা! আর পূর্ণ হইবার 
নহে। 

বঙ্গীর সাহিত্যপরিষৎ স্থাপিত হওয়৷ অবধি রজনীকাস্ত গুপ্ত উহার অনুগত 
সেবক ছিলেন। শ্রীযুক্ত রাজা বিনয়কৃষ দেবের আশ্রয়ে যখন 76168] 
2১0800019 0 1[106188:9 বিজাতীয় বেশ ত্যাগ করিয়া বঙ্গীয়-সাহিত্য- 
পরিষদে রূপাস্তরিত হয়, রজনীবাবু তদবধি উহার সেবায় প্রবৃত্ত হুইয়াছিলেন। 
সাহিতা-পরিষৎ-পত্রিকার তিনিই প্রথম সম্পাদক। প্রথম ছুই বৎসর তিনি 
দক্ষতার সহিত পত্রিকা সম্পাদন করিয়াছিলেন। পত্রিকার জন্ত প্রবন্ধ রচন! 
ও প্রবন্ধসংগ্রহ হইতে মুদ্রণ-কার্ধ্যের তত্বাবধান ও প্রুফ দেখা পর্য্য্ত সমস্ত কার্য্যই 
তাহাকে একাকী সম্পর করিতে হইত। এইজন্ত তাহাকে প্রভূত পরিশ্রম 
করিতে হইত। পরিষদের প্রতিষ্ঠার ও উন্নতির জন্তও তিনি প্রচুর পরিশ্রম 
করিক়্াছিলেন। বোধ করি, আর কোন সদন্তের নিকট সাহিত্য-পরিষৎ এতটা 
ধণী নহেন। রাজ! বিনয়কঞ্চ বাহাছুর ও তদানীস্তন সভাপতি শ্রীযুক্ত রমেশচন্দ্ 
ধৃত মহাশয় রজনীবাবুর পরামর্শ ন)৷ লইয়! পরিষদের জন্তু কোন কাজই করিতেন 
মা। পরিষদের কার্ধ্য-প্রপালীর আলোচনায় তিনি প্রচুর সময়ক্ষেপ করিতেন। 
পরিষদের উদ্দে্ঠ কিরূপ হুওয়! উচিত, পরিষৎ-পত্রিকার আলোচনার বিষয় 
কিরূপ হওয়া উচিত, এই সকল বিষয় লইয়৷ সর্বদাই আন্দোলন করিতেন। 
'ান্তরিক শ্রদ্ধা! ও অনুরাগ ঙীহার জীবনের প্রধান লক্ষণ ছিল; যে কাব্জে তিনি 
হাত দিতেন, শ্রদ্ধ! ও জনুরাগের সহিত তাহা! সম্পাদদদ করিতেন। মুখ্যতঃ 


1,/৩ 


খ্যাতিলাভের প্ররোচনায় তিনি কোন কাজ্জ করিতেন না । বঙ্গীয়-সাহিতা- 
পরিষং তাহার শ্রদ্ধার ও অনুরাগের. আম্পদ হইয়াছিল। সাহিত্য-পরিষৎ ষে 
যে প্রধান কার্যে এ পর্যন্ত হস্তক্ষেপ করিয়াছেন, রজনীকাস্ত সেই সকল কার্য্যেই 
প্রধান উদ্যোগী ছিলেন। ত্ীাহারই প্রস্তাবে পরিষদের পরিভাষাসমিতি ও 
ব্যাকরণসমিতি প্রতিষ্ঠিত হয়। তিনি উতকই& গ্রন্থ প্রকাশ দ্বারা বঙ্গসাহিত্যকে 
পরিপূর্ণ করিবার উদ্দেশ্তে পরিষদে গ্রন্থরচনা-সমিতি স্থাপনের প্রস্তাব করেন। 
তাহারই প্রস্তাবে সাহিত্যপরিষৎ বিশ্ববিস্তালয়ে বাঙ্গালাগ্ডাযার ও বাঙ্গালা- 
সাহিত্যের আলোচন। প্রবেশ করাইবার জন্ত চেষ্টা করেন। পরিষদের প্রস্তাব 
বিশ্ববিস্ভালয় কর্তৃক সর্বাংশে গৃহীত হয় নাই ; কিন্তু বিশ্ববিস্তালয়ে ফা আর্টস্‌ 
ও বি, এ. পরীক্ষায় বাঙ্গাল রচনার পরীক্ষা প্রচলিত হইয়াছিল। এই ব্যবস্থ 
প্রণয়নের পর হইতেই রজনীকাস্ত বিশ্ববিষ্ভালয় কর্তৃক বাঙ্গালা-রচন। বিষয়ে 
অন্ততম পরীক্ষক নিষুক্ত হইয়া আমিতেছিলেন। কবিবর হেমচন্ত্র বন্দ্যোপাধ্যায়কে 
অর্থ-সাহাষ্য করিবার জন্ত পরিষৎ কর্তৃক ও পরিষদের বাছিরে যে চেষ্টা হয়, 
রজনীবাবু তাহাতে আস্তরিক উৎসাহের সহিত যোগ দিয়াছিলেন। এই চেষ্টার 
আংশিক সফলতা তীহার নিরতিশয় আনন্দের কারণ হ্ইয়াছিল। তাহার মৃত্যুর 
পরবর্তী রবিবারে সাধারণ অধিবেশনে সাহিত্যপরিষৎ তাঁহার অকালমৃত্যুতে 
শোক প্রকাশ করেন। ৯৭ই আষাঢ় তারিখে এই উদ্দেশে এক্ষটি বিশেষ অধি- 
বেশন আহ্‌ৃত হয়। উহার কাধ্যবিবরণ যথাস্থানে প্রকাশিত হইবে। 

যেকোন সংকাধ্যে সাধামত সাহাষ্য করিতে পাইলে, তাহার যথেষ্ট আনন্দ 
হইত। তিনি কোনরপ মন্কীর্ণভাব বা গৌড়ামির প্রশ্রয় দিতেন না। ভিন্নমতাঁব- 
লন্বীকে তিনি শ্রদ্ধা করিতে পারিতেন। 

বাজালা-সাহিত্যের ইতিহাসে রজনীকান্তের স্থান কোথায়, তাহার নির্ণয়ের 
এ সময় নহে । স্বাধীনভাবে ভারতবর্ষের আধুনিক ইতিহান আলোচনায় তিনিই 
পথপ্রদর্শক । তৎপূর্বে ডাক্তার রাজেন্্রলাল মিত্র, ডাক্তার রুমোহন বন্যো- 
পাধ্যার়, বাবু রামদাস সেন প্রভৃতি ভারতবর্ষের পুরাতত্বের শ্বাধীন আলোঁচন! 
আরস্ত করিয়াছিলেন ) রজনীকান্তের প্রথম গ্রন্থ জয়দেবচরিত ও পাপিনি দেখিলে 
মনে হয়, তীহারও বোধ করি সেই পুরাতত্ব আলোচনা দিকেই প্রথমতঃ প্রবৃত্তি 
ছিল। কিন্তু শীজই তিনি সে পথ ত্যাগ করিয়! ভারতবর্ষের আধুনিক ইতিহাসের 


1৮৬ 


আলোচনায় প্রবৃত্ত হইয়াছিলেন। মুসলমান ও ইংরাজ অধিকারে ভারতবর্ষের 
অবস্থা তাহার পরবন্তী ধরতিহাসিক গ্রস্থমাত্রেরই বিষয়। 

বাঙ্গালা-সাহিত্যের অন্ত রজনীকাস্ত যে কার্য করিয়াছেন, তাহার মূলে 
একট! কথ! পাওয়। যায় ;_-ম্বজাতির প্রতি তাহার আস্তরিক অন্ুরাগ। এই 
অন্থুরাগই প্রথমতঃ তাহাকে পুরাতত্ব আলোচনায় প্রবৃত্ত করিয়াছিল। এই 
অনুরাগই তাঁহাকে পরে ভারতবর্ষের আধুনিক ইতিহাসের স্বাধীন সমালোচনায় 
প্রবৃত্ত করে। এঁতিহাসিকের হন্ডে স্বজাতির চরিত্রে অযথা! কলম্কলেপন দেখিয়। 
তিনি ব্যথিত হইয়াছিলেন । সেই কলঙ্ক প্রক্ষালনের জন্ত তিনি লেখনী ধারণ 
করেন। সিপাহীযুদ্ধের ইতিহাস নৃতন করিয়! লিখিবার জন্ত এই কারণে তাহার 
সঙ্কল্প হয়। আধুনিক ইতিহাসের সমগ্র ভাগ হইতে সিপাহীযুদ্ধের অংশ নির্বাচন 
করিয়া লওয়ায় তাঁহার মনে আস্তরিকতার আবেগের কতক পরিচয় পাওয়া 
যাইতেছে। 

বাঙ্গালীর পক্ষে স্বাধীনভাবে ইতিহাস আলোচনার পথ নিতাতু সরল পথ 
নহে। প্রথমতঃ ইতিহাসের উপাদান সংগ্রহের জন্ত বৈদেশিক লেখকের আশ্রয় 
গ্রহণ করিতে হয়। আপন দেশে গ্রতিহাসিক ঘটনাবলী লিপিবন্ধ করিয়া! রাখা 
ব৷ শ্রণে রাখা আমাদের স্বভাব নহে । সিপাহীযুদ্ধের মত নিতান্ত আধুনিক 
ঘটন। সম্বদ্ধেও এদেশের লোক কোন কথা! লিপিবদ্ধ করিয়। রাখা! কর্তব্য বোধ 
করে নাই। তৎকালবর্তী প্রাচীন লোক ধাহার! বর্তমান আছেন, তাহাদেরও 
স্বৃতিশক্তির ' উপর কোন এ্রতিহাসিক সম্পূর্ণ নির্ভর করিতে পারেন ন!। 
ইংরাজীতে এই একটা! ঘটনা! লহয়। এত প্রী্থ রচিত হইয়াছে যে, তাহাতে একক! 
লাইব্রেরী হয়। রজনীকাস্ত তাহার উৎকৃষ্ট লাইব্রেরীতে বৈদেশিকের লিখিত 
এই সমস্ত গ্রস্থই প্রায় সংগ্রহ করিয়াছিলেন; কিন্তু শ্বদেশীয়ের নিকট তিনি কোন 
সাহাধাই পান নাই। রক্সনীকাস্ত হ্বাহাঁদের রচিত ইতিহাসের সমালোচনায় 
প্রবৃত্ত হইয়াছিলেন, তাহাদের কথার উপরেই তাহাকে নির্ভর করিতে হইস্সা- 
ছিল। দ্বিতীয়তঃ, তিনি যে বিষয়ের আলোচনায় হাত দিয়াছিলেন, সে বিষয়ে 
হস্তক্ষেপ বর্থমান সময়ে ছুঃসাহসের কাজ । ঝাঁসীর রাণী, কুমার নিংহ ও নানা 
সাহেবের সম্বন্ধে তিনি কথা কছিতে সাহস করিয়াছিলেন। তিনি ফেমন 
নির্ভীকভাবে কথ! কহিয়াছিলেন, তাহ! তাহার পাঠকবর্গ অবগত 'আছেন। 


1$/ 


তিনি তাহার বদ্ধুগণ কর্তৃক ও তাঁহার পরিচিত উচ্চপদস্থ রাজপুরুষগণ কর্তৃক 
সাহার মনের আবেগ সংযত করিতে উপদিষ্ট হইয়াছিলেন; কিন্তু কেহ তাহাকে 
সঙ্কর্চ্যুত করিতে পারেন নাই। দরিদ্র বাঙাল -গ্রস্থজীবী. গৃহস্থের পক্ষে ইহা! 
সামান্ত কথ। নহে। 

জাতীয়ভাবের রক্ষণ ও পরিপুষ্টি রজনীকান্তের মূলমন্ত্র ছিল। ছূর্বরলের 
স্বাতন্ত্য রক্ষা! করিবার ইহাই একমাত্র উপায়। আমাদের আত্মসম্মানরক্ষার অন্ত 
উপায় নাই। হূর্ভাগ্যক্রমে আমাদের ত্বজাতির মধ্যে, আমাদের শিক্ষিত সম্প্র- 
দায়ের মধ্য, আমাদের পদস্থ সম্প্রদায়ের মধ্যে এই আত্মনম্মান-বুদ্ধির নিতান্ত 
অসস্তাব। রজনীকান্ত যেমন এক দিকে আমাদের জাতীয় চরিত্রের কলঙ্ক- 
কালিমা প্রক্ষালিত করিতে উদ্ভত হুইয়াছিলেন, অন্ত দিকে আমাদের প্রাচীন- 
কালের মহাপুরুষগণের চরিত্রের চিত্র উজ্জ্বল-বর্ণে চিত্রিত করিয়া স্বজাতির 
গৌরবখ্যাপনের সহিত জাতীয়-ভাবের উদ্দীপন! করিয়া আপনাকে সম্মান ও 
শ্রদ্ধা করিতে শিখাইতেছিলেন। তাহার আর্ধ্যকীর্তি, ভারতকা হিনী, প্রবন্ধমপ্জরী 
প্রভৃতি ক্ুতর পুস্তিকা এ উদ্দেস্তে রচিত হইয়াছিল। বিস্তালয়স্থিত বালকগণের 
মনে ও জনসাধারণের মনে এই স্বজাতির প্রতি শরন্ধাভক্তি ও অনুরাগ উদ্রেক 
করিবার চেষ্ট। রজনীকাণ্ডের পুর্বে আর কেহই করেন নাই। “আমাদের 
জাতীক়ভাব* “আমাদের বিশ্ববিদ্ভালয়* “হিন্দুর আশ্রমচতুষটয়* “ঈশ্বরচন্্র বিদ্তা- 
সাগর* প্রভৃতি উপলক্ষ করিয়া তিনি সাধারণসভায় যে সকল প্রবন্ধাদি পাঠ 
করিয়াছিলেন, জাতীয়-ভাবের ও জাতীর়ম্বাতন্তর্যের উদ্দীপনাই তাহার মুখ্য উদ্দেন্ত 
ছিল। তিনি এ স্থলে অগ্রণী ও পথ-প্রদর্শক। 

রজনীকান্তের প্রদশিত পথে আব্রকাল অনেকেই চলিতে আরম্ত করিয়া- 
ছেন। বৈদেশিকের বগিত শ্বদেশের কাহিনী বিন। বাক্যব্যয়ে গ্রহণ কর! উচিত 
নহে, এইরূপ একট। ভাব আমাদের স্বদেশের শিক্ষিতসম্প্রদায়ের মনে সম্প্রতি 
উপস্থিত হুইয়াছে।. কতিপয় কৃতবিস্ত লোকে ইংরাজ-ইতিহাসলেখকগণের 
রচনার ম্বাধীন সমালোচনা! আরম্ভ করিয়াছেন। রজনীকান্তের পন্থান্থবন্তার 
আবকাল অভাব নাই; কিন্ত একটা বিষয়ে এখনও রজনীকাস্ত অদ্বিতীয় রহিয়া. 
ছেন। ইহ! রজনীকান্তের ভাষা। তাহার এঁতিহাসিক-প্রবন্ধে তিনি যে 
ওজন্িনী ভাষার অবতারণা! করিয়াছিলেন, তেমন ভাষায় কথা কহিতে অপরে 


সমর্থ হন নাই। তাহার ভাষা, তাছার রচিত গ্রন্থগুলি, সাধারণের মিকটে 
প্রতিপত্তির অন্ততম কারণ। উপরে যে আন্তরিকতা ও সহৃদয়তাকে তাহার 
বিশিষ্ট গুণ বলিয়। উল্লেখ করিয়াছি, সেই আস্তরিকত। ও সহদয়তা হইতে এই 
ভাষা উৎপন্ন । ' তাহার মনের আবেগ, বণিত বিষয়েব প্রতি তাহার শ্রদ্ধা ও 
অনুরাগ, সেই ভাষায় স্বস্ভাবতঃ প্রকাশ পাইত 7 তীহার মনন হইতে সেই ভাষ। 
বহির্গত হুইয়। পাঠকের মর্থে গিয়া প্রতিহত হুইত। ভাষার বিশুদ্ধির দিকে 
তাহার তীক্ষ দৃষ্টি ছিল। বাঙ্গাল! রচনায় সংস্কৃত ব্যাকরণের কঠোর নিয়ম পাঁলন 
করা উচিত কিনা, এ বিষয়ে তাঁহার মত সম্পূর্ণ উদার ও অসংকীর্ণ ছিল। তিনি 
সংস্কৃত ব্যাকরণের সর্বতোভাবে অনুসরণের পক্ষপাতী ছিলেন না, অথচ তিনি 
স্বয়ং যেরূপ মাঞ্জিত ও বিশুদ্ধ ভাষার ব্যবহার করিতেন, তাহা বাঙ্গাল! লেখক- 
গণের মধো ছুই একজন ব্যতীত আর কেহ করিয়াছিলেন কি না, জানি না। 
কিন্ত বিশুদ্ধি-রক্ষার জন্য এই প্রশ্বাস তাহার রচনাকে কখনও কৃত্রিমতাহষ্ট করে 
নাই। তাঁহার আন্তরিকত৷ ও সহদয়তা তাহাকে এই দোষ হইতে রক্ষ। 
করিয়াছিল। ভাষাকে তিনি কেবলমাত্র ভাবপ্রকাশের উপায়স্বরীপ মনে করি- 
তেন না। এই কারণে তাঁহার রচিত এ্তিহামিক গ্রন্থ ও এঁতিহাসিক প্রবন্ধগুলি 
সাহিত্যের শরীর পোষণ করিবে ১ সাহিত্যমধ্যে উহ্নার| আসন লাভ করিবে । সে 
স্থান কত উচ্চ, তাহার নির্ণয়ের কাল এখনও উপস্থিত হয় নাই। বঙ্গ-সাহিত্যের 
বর্তমান দরিদ্র অবস্থায় বাঙ্গালায় লিখিত অন্ত কোন এ্ঁতিহাদিক প্রবন্ধের সম্বন্ধে 
একটুকু বলা যাইতে পারে কি না, সন্দেহস্থল। 

বঙ্গসাহিত্যের সেবা র্জনীকাস্তের জীবনের মুখ্যতম ব্রত ছিল; তিনি আপন 
ক্ষমতানুসারে সেই ব্রত যথাসাধ্য পালন করিয়াছেন) এবং সেই ব্রতের পালনেই 
আপনার সমগ্র শক্তি অর্পণ করিয়! গিক়াছৈন। জীবনে তিনি আর কোন কাজই 
করেন নাই. তাহার অপেক্ষা! প্রতিভাশালী লেখক ব্ঙ্গদেশে অনেক জন্মিয়া- 
ছেন? বঙ্গসাহিত্যে তাহাদের স্থান অনেক উচ্চে অবস্থিত) তীহাদের কাষ্যের 
সহিত. ততরুত কার্যের তুলনায় কোন প্রয়োজন নাই। কিন্তু একমাত্র বঙ্গ- 
সাহিত্যের, স্থৃতরাং বঙ্গমাতার সেবাব্রতে সমগ্র জীবন উদযাপনের উদাহরণ 
অধিক.আছে কি না, জানি না। এই অন্ুরক্ত সন্তানের অকাল-মরণে দরিদ্র 
বঙ্গমাতা সস্তাপিভ হইবেন, তাহাতে সংশয় নাই। 


সাহিত্য-পরিষৎ-পত্রিক ) 
বিতর ] জীরামেন্দ্রহুন্দর ভ্রিবেদী । 





মিপাহীযৃদ্ধের ইতিহাঁস। 


৮১৪ তিতা নি াশিস্পিশপ 


প্রথম অধ্যায় । 


০-দ০৮ ওহি 


পঞ্জাব । 


পঞ্রঠবের সাধারণ শবস্থ।--আফগানিস্ত।নের সহিত লন্বন্ধ--মীরামীরের ঘটন।- এতদ্দেশীয় 
সৈনিকদিগের নিরস্ত্রীকরণ--গোবিন্গড়_ফিরেোজপুর --ফি"লার--পেশ।বর -অভিনব সৈনিক- 
দলের সংগঠন--এতনেশীর় নৈনিকদলের নিরস্ত্রীকরণ--জলঘ্বার ৷ 


বাঙ্গালা ও উত্তরপশ্চিম প্রদেশে যখন সিপাহীদিগের প্রবল উত্তেজনা 
পরিদৃষ্ট হয়, নগরের পর নগরে যখন ইউরোপীল়দিগের শোণিতোত প্রবাহিত 
হইতে থাকে, তখন ভারতবর্ষের উত্তরপশ্চিম প্রান্তে পঞ্চদরিংবিধৌত 
বিস্তৃত ভূখণ্ডের বিষয়ও লর্ড কানিঙ্গের চিন্তার বিষয়ীভৃত হয়। আট 
বৎসরের অধিক কাল হইল. মহারাজ রণজিৎ সিংহের এই বিস্তৃত রাজ্য 
ব্রিটিশ কোম্পানির অধিকৃত হইয়াছিল। কিন্তু এই অধীনতায় পঞ্চনদের 
চিরপ্রসিদ্ধ শিখজাতির বীরত্ব ও সাহসের বিলয় হয় নাই। যাহারা এক 
সময়ে পঞ্জাবকেশরীর সৈনিকদলে প্রবিষ্ট হুইয়৷ অসামান্ত শুরত্বের পরিচয় 


২ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


দিয়/ছিল, তাহারা এখন নিরম্ত্রীরুত হইয়াছিল। পঞ্জাবের অনেক স্থানে 
এইরূপ নিরম্্বীকৃত সৈনিক বাদ করিতেছিল। এদিকে বিভিন্ন সৈনিক- 
নিবাসে বহুদ'থা পিপাহীও ছিল * । উত্তেজনার সময়ে ইহাদের সহিত যদি 
শিখগণ সন্মলিত হইত, তাহা হইলে বিপদ অনিবার্ধয হইবার সম্ভাবনা ছিল। 
ইউরোপের একজন প্রধান দার্শনিক (মন্বামতি বেকন ) লিখিয়াছেন, “গ্রাচীর- 
বেষ্টিত নগর, অস্ত্শগ্রপরিপূর্ণ অন্ত্রাগার, দ্রুতগতিশীল অশ্ব, যুদ্ধরথ, হস্তী, 
কামান এগুলি সিংহুচর্পাচ্ছাদ ত মেষের স্বরূপ, লোকে দৃঢ়তাসম্পন্ন ও যুদ্ধকুশল 
ন! হইলে এ সকলের কিছুতেই কিছু হয় না।” শিখগণ দৃঢ়তাসম্পন্ল ও সমর- 
কুশগ ছিল। লর্ড হাডিগ্র ও লর্ড গফ. ভারতমাআ্রাজ্যের সর্বোৎকৃষ্ট সৈনিকদ্দল- 
সহ যাহাদের শ্বদেশীয়গণের সহিত সন্মুখধুদ্ধে যার পর নাই ক্ষতিগ্রস্ত 
হঈয়াছিলেন, যাহাদের স্বংদশীয়গণ চিনিয়াবালা প্রান্তরে উৎকৃষ্ট বিটিশ সৈনিক 
দ্বলকে মেষপালের স্তায় তাড়িত করিয়াছিল, তাঙ্থারা! কখনও দুর্বল বলিয়া 
উপেক্ষিত হইতে পারে না। গবর্ণমেণ্টও ঠাহার্দের তেজস্িতার বিষক্ বিস্বৃত 
হয়েন নাই । যদ্দিও তাহাদের দেশ ব্রিটিশকোম্পানির অধীন হইয়াছিল, তাহা- 
দের হৃর্গে ব্রিটিশ পতাকা উড্ডীন হইতেছিল, তাহাদের অস্ত্রশস্ত্র €স্তচাত হইয়া! 
গিয়াছিল, তথাপি তাহার! তেজস্থিতায় বিনর্জন দেয় নাই। পূর্বতন গৌরব- 
কাহিনী তাহাদের স্থৃতিপট হইতে অন্তর্ধান করে নাই। পূর্বতন স্বাধীনভাবের 
স্থখলালস৷ তাহাদের হৃদয় হইতে অপসারিত হয় নাই। পরাধীনতায় আবদ্ধ, 
পরকীর শাসনে পরিচালিত ও পরহস্তে নিগৃহীত হইলেও, তাহারা স্বাধীনতার 
উপাসক ছিল। নওশের! ও চিনিয়াধালার কথা এখনও তাহাদিগকে শুরত্ব- 
প্রকাশে সমুত্তেজিত করিতেছিল ! 

উপস্থিত সময্বে এইরূপ দৃঢ়তাসম্পন্ন সাহসী বীর পুরুষেরা ন্বদেশের' 
স্বাধীনতার জন্ত পুনর্ধার ব্রিটিশ গবর্ণমেন্টের বিরুদ্ধে অস্ত্রপরি গ্রহে অসমর্থ 
ছিল না। পঞ্জাব পরহস্তগত হওয়াতে তনত্য সর্দারদিগ্রের অনেক ক্ষতি 


* দ্বিতীগ শিখযুদ্ধের পর পগ্রাবী সৈনিকশ্রেপীতে ২৬ হাঞ্জার লোকের বেশি ছিল ন। 


ইছদের মধ দশ হাজার শিখঃনাত হাজ।র পঞ্জাব মুলগমান, চারিহাজার পাছাড়িয়া। রাজপুত। 
চারিহাজার হিন্দুস্থানী এবং এক হাজার গৃ্থ। ছিল। 


পঞ্জাব। ঙ 


হইয়াছিল। তাহাদের চিয়ন্তন স্বত্ব বিলুপ্ত হৃইয়াছিল। তাহাদের গৌরব- 
জনক পদমর্যাদার ও বিশ্রয় হইয়াছিল। তাহাদের অধিকৃত সম্পত্তি অনেকাংশে 
বিনষ্ট হইয়াছিল। তীছারা যদিও ব্রিটিশশাঁপনে প্রশাস্তভাবে কালাতিপাত 
করিতেছিলেন, তথাপি তাহাদের স্বজাতিগ্রীতি ও স্বদেশতক্তি তিরোহিত 
হয় নাই। স্বদেশের জন্ভ পুনর্বার তাঁহাদের তেজশ্বিতাঁর বিকাশ হওয়া 
অনন্তব ছিল না। কেবল পঞ্জাবেই এইরূপ আশঙ্কার কারণ বর্তমান ছিল 
না। পঞ্জাবের উত্তর প্রান্তে আর এক যুদ্ধপ্রিয় জাতির বসতি ছিল। 
ইহার! বিদেশীয় রাজার বশীভূত ছিল না । ব্রিটিশ গবর্ণমেপ্ট ইহাদিগকে 
কখনও উৎকোচ দিয়া, কখনও বা তন্ন দেখাইয়া, শাস্তভাবে রাখিয়া 
ছিলেন। উচ্ছৃঙ্খলপ্রকৃতি আফগানেরা শিখদিগের সহিত সম্মিলিত হইলে 
গুরুতর বিপদের সম্ভাবনা ছিল। কিন্তু কাবুলের আমীর দোস্ত মহম্মদ 
ব্রিটিশ গবর্ণমেণ্টের সহিত সন্ধিহত্রে আবদ্ধ ছিলেন। তিনি কোম্পানির 
নিকটে রীতিমত অর্থ পাইতেন। অর্থের পরিবর্তে ইঙ্গরেজের বিরাগের উৎ- 
পাদন কর! তাঁহার অত্ভিপ্রেত ছিল না। এদ্দিকে পঞ্জাৰে কেবল এক জাতি 
বাদ করিত না। হিন্দু, মুসলমান ও শিখ, এই তিন জাতি প্রধানতঃ পঞ্জাবে 
বাস করিত। শিখদ্দিগের সহিত দিল্লীর মোগল ভূপতিগণের কোন সংশ্রব 
ছিল না। তাহার! মোগলের অধিকারে সৌন্তাগাসম্পত্তির অধিকারী 
হয় নাই। মোগলের অনুগ্রহে আপনার! গৌরবান্ধিত হয় নাই বা মোগলের 
সম্মানে আপনাদিগকে সন্মানিত বোধ করে নাই। মোগলের প্রতি তাহাদের 
সমবেদনার পরিচয় পাওয়া যায় না, সুতরাং তাহারা দিল্লীর বৃদ্ধ মোগল 
তুপতির উন্নতিতে আহ্লাদিত হয় নাই, বা তাহার অবনতিতেও ছুঃখ প্রকাশ 
করে নাই। পঞ্জাবের রাজধানী লাহোরে ৯* হাজার লোকের বাস ছিল। 
ইহাদের অধিকাংশ মুসলমান ও শিখ। এই ছুই জাতির মধো তাদৃশ 
সত্ভাব ছিল না। পক্ষান্তরে শিখদিগের অনেকেই নিরস্ত্রীকৃত হইয়া- 
ছিল। অনেকে অন্ত্রসঞ্চালনের পরিবর্তে হলচালনায় মনোনিবেশ করিয়া- 
ছিল। অনেকে আবার আপনাদের চিরব্যবহৃত অগ্্রাদি গোপনীয় স্থানে 
লুকায়িত রাখিয়াছিল। পঞ্জাবকেশরীর দেহত্যাগের পর রাজ্যে যে গোলযোগ 
ঘটিয়াছিল, তাহ! হইতে নিষ্কৃতিলাভ করিয়া, অনেকে ইঙ্গরেজের শাসনে 


৪ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


শান্তভাবে কৃষিকার্ধেয মনোনিবেশ করিয়াছিল। কৃষাণজনোচিত নিরীহ 
ভাবের পরিবর্তে ইহারা সহদ! মুসলমানের সহিত উত্তেক্গনার পরিচয় দিতে 
ইচ্ছা করে নাই। পঞ্জাবকেশরীর পঞ্চনদ বীরত্বসম্পন্ন জাতির আবাসভৃমি 
হইলেও সমবেদনা 9 সৌন্ৃপ্ের অভাব প্রযুক্ত এক সম্প্রদায় অন্ত সম্প্রদায় 
হইতে পৃথক ছিল। এইরূপ পার্থকা থাকাতে উপস্থিত সঙ্কটকালে পঞ্জাবের 
ঠায় বীরজননী ভূমিতে ব্রিটিশ গবর্ণমেণ্টের পক্ষে অনুকুল ঘটনার সুচনা 
হইয়াছিল। 

উপস্থিত সময়ে এক দল ইউরোপীয় এবং এক দল সিপাহী সৈ্ত লাহোরের 
তর্গ রক্ষা করিতেছিল। লাহোরের ছয় মাইল দূরে মিয়শামীরনামক স্থানে 
সৈনিকনিবাস ছিল। এই সৈনিকনিবাদে তিন দল প্দাতি, 'এক দল মশ্বারোহী 
সিপাহী এবং এক দল ইউরোগীয় পদাতি ও কতিপদ্ধ কামানরক্ষক 
সৈনিক পুরুষ অবস্থিতি করিত। ইউরোপীয় সৈনিকের সংখ্যা অধিক ছিল 
ন।। মোটামুটি হিপাব করিলে প্রতি চারি জন সিপাহীর স্থলে এক জন করিয়৷ 
ইউরোপীয় সৈনিক পুকষ ছিল । পঞ্জাবের প্রধান কমিশনর ন্তার জন লরেন্স 
এই সময়ে রাবলপিপ্ডিতে অবস্থিতি কলিতেছিলেন। সুতরাং বিচার. 
বিভাগের কমিশনর রবাঁট মণ্টগোমারির প্রতি প্রধান কমিশনরের কার্যতর 
সমপিত ছিল। 

১১ই মে মীরাটের সংবাদ লাহোরে উপস্থিত হয়। তৎপর দিন 
প্রাত'কালে তাড়িত বার্তাধহ উহা! অপেক্ষাও ভয়াবহ সংবাদ লাহোরস্থিত 
ইঙ্গরেজ রাজপুরুষদিগের গোঁচর করে। রবাট মণ্টগোমারি প্রথম ধিন 
মীরাটের নিপাহীদ্দিগের অভ্যথানের সংবাদ পাইয়া কর্তব্যাকর্তব্যবিচার 
করিতে না করিতেই দ্বিতীয় দিন দিল্লীর ভয়ঙ্কর ঘটনা জানিয়! স্তম্ভিত 
ইয়েন । মীরাটের ইউরোপীয্লগণের অনেকে নিহত ও অনেকে তাড়িত 
হুইয়াছেন। মোগলের প্রনিদ্ধ রাজধানী উত্তেজিত সিপাহীদিগের হস্তগত 
হইয়ছে। তত্রত্য ইউরোপীয়গণ দলে দলে নিহত বা পলায়িত হইয়াছেন । 
উত্তেজিত লোকে বুদ্ধ মোগল ভূপতিকে সমগ্র ভারতের সম্রাট বলিয়। 
সম্মানিত করিয়াছে। রবার্ট মণ্টগোমারি ইহা স্পষ্ট বুঝিতে পারিলেন। 
কিন্ত এখন অনুশোচন! বা! বিশ্ব প্রকাশের সময় ছিল না । পঞ্জাবে বহুসংখ্যক 


পঞ্জাব । ৫ 


সিপাহী অবস্থিতি করিতেছে । পঞ্জাবের শিখ ও মুসলম!নগণ আজন্ম বীরব্রতে 
দীক্ষিত রহিয়াছে । পঞ্জাবের অনতিদুরে উচ্ছ জল প্রকৃতি, জিগীষু আফগাঁনগণ 
আপনাদের পার্বত্য প্রদেশে শুরত্ব প্রকাশের অবসর প্রতীক্ষা করিতেছে । 
রবার্ট মণ্টগোমারি মুহর্তকাল বিলম্ব ন| করিয়া ইহাদের মধ্যে শাস্ত্র প্রাধান্ত- 
স্থাপনে উদ্যত হইলেন। লাহোরের এক মাইল দূরে আনণকালিনামক 
স্থানে সিবিল ষ্টেদন ছিল। রবার্ট মণ্টগেমারি এই স্থানে অপরাপর রাজ- 
পুরুষদিগের লহিত উপস্থিত বিষয়ে পরামর্শ করিতে লাগিলেন। তিনি 
প্রস্তাব করিলেন যে, সিপাহীর! গুলি, বারুদ ও বন্দুকের কাপ রাখিতে পারিবে 
না। লাহোরের ছুর্গে অতিরিক্ত ইউরোপীয় সৈগ্ত রাখা হইবে । এই প্রস্তাব 
সকলের অনুমোদিত হইল । রবার্ট মন্টগোমারি একজন সৈনিক পুরুষের 
সহিত মিফ্ামীরের সৈনিকনিবাসে ৰিগেডিয়ার কবেটের নিকটে গমন করি- 
লেন। কথিত আছে, এই সময়ে একটি ভয়াবহ ষড়যন্ত্রের বিষয় তাহাদের 
গোচর হয়। 

লাহোরেব ভুর্গ নগরের প্রাচীরের মধো ছিল। একদল ইউরোপীয় 
সৈনিক পুরুষ, একদল কামানরক্ষক পদ্দাতি এবং মিফ্লামীরের সৈনিক" 
নিবাসের ২৬ সংখ্যক সিপাহীদলের কতিপয় সৈগ্ন এই ছর্গে অবস্থিতি 
করিতেছিল । নগরে শাস্তিস্তাপন ও রাজকীক্ ধনাগাররক্ষ৷ কর! ইহাদের 
উদ্দেগ্ত ছিল। ২৬ সংখ্যক দলের যে সকল সিপাহী মে মাসের প্রথমার্ধে 
দুর্গে পাহারা দিতে ছিল, ১৫ই মে তাহাদের পালা শেষ হয় এবং তাহাদের 
স্থলে শিক্নামীরের ৪৯ সংখাক সিপাহীর! হুর্গরক্ষার ভার গ্রহণ করে। কথিত 
আছে, ষড়যন্ত্রকারিগণ এই সিন্ধান্ত করিয়াছিল যে, ষখন ৪৯ সংখাক দলের 
সিপাহীরা ২৬ সংখ্যক দিপাহীপ্রিগকে অবপর দিবার জন্ত ছুর্গে আসিবে, 
তখন এই উভয় দলের সমবেত সিপ|হীদিগের সংখা! প্রায় ১,১০০ হইবে। 
ইহার! অবিলম্বে আফিসারদিগকে আক্রমণ ও তুর্গ্বার অধিকার করিবে । 
ুর্গস্থিত ইউরোগীয় টনৈনিকদিগের সংখ্যা অল্প হওয়া € ইহাদের সংখ্যা 
১৫* জনের অধিক ছিল ন!) ইহারা অনায়াসে তাহার্দিগকে পরাজিত 
করিবে । অস্ত্রাগার ও ধনাগার অধিকার করা হইবে। অনন্তর নিকট- 
বর্তী হাদপাতালের খালি বাড়ীতে আগুন দেওয়া হইবে। মিরামীরের 


৮ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


এই কার্ধ্য নিরতিশয় ছুরহ ও নানারপ আশঙ্কাজনক ছিলা। যে সকল 
সিপাহীকে নিরস্ত্র করিবার প্রস্তাব হইয়াছিল, তাহার! বীরত্বে বা স।মরিক 
কৌশলে অপ্রসিদ্ধ ছিলনা । ইহাদের এক দল অর্থাৎ ১৬শ সংখ্যক পদাতিক, 
অপামান্ত বীরত্বগুণে বীরেন্্রসম জের ব্রণীয় হইয়াছিল। কান্দাহার ও গজনির 
যুদ্ধে ইহাদের সাহস ও পরাক্রম দেখিয়া সেনাপতি নট. ষাতিশয় সম্তোষ 
প্রকাশ করিয়াছিলেন। ইহারা পঞ্চনদের প্রশস্ত ক্ষেত্রে, মুদ্কি ফিরোজসহর ও 
সোরাওর চিরপ্রপিদ্ধ রণস্থলে বিদেশীয় প্রভৃর পক্ষসমর্থন জন্ত স্বদেশীর 
শিখদিগের বিরদ্ধে অস্ত্রপঞ্চালন করিয়াছিল এবং শীরঙ্গপত্তনে ইঙ্গরেজের 
আদেশে স্বদেশীয় রাজার ক্ষমতানাশে অগাম।গ্ত সাহসের পরি5য় দিয়াছিল । 
ইহাদের গ্রভৃভক্তি, ইহ।দের বিশ্বস্ততা, ইহাদের পরাক্রম এইরূপ প্রশংসনীয় ও 
প্রীতির উদ্দীপক ছিল। ইহার। এইরূপ বিশ্বস্ততা, প্রভৃভক্তি ও পরাক্রমের 
জন্ত সমুচিত পারিতোধিকলাভে৪ বঞ্চিত হয় নাই। এই পারিতোধিক 
স্বরূপ সমুজ্জল তারকা এবং মহীশ্বরেখ মুসসমান ভূপতির রা্ছকীয় চিহ্ত- 
রূপ ব্যাপ্বলাঞ্চিত প্কে ইহাদের বুক্ষাদ্দশে শোভিত থাকিত। এইরূপ 
রণনিপুণ বিশ্বস্ত সৈনিক দলের নিরম্ত্রীকরণ অবগ্ত 'অসংসাহসের কাধ্য ছিল। 
নিরনত্রীকরণের প্রস্তাব সাধারণের গোচর হইলে বা কর্তৃপক্ষ এ প্রস্তাব অনুসারে 
কার্ধা করিতে বিলম্ব করিলে বিপদ 'অনিবা্ধ্য হইয়া! উঠিবার সম্ভারনা ছিল। 
কিন্ত রবার্ট মণ্টগোমারি বা ব্রিগেডিয়ার কর্বেট নিরম্ত হইলেন না। তাহারা 
স্বল্প মাত্র ইউরোগীয় সৈনিক লইয়া! সমগ্র সিপাহীদলকে সৈনিক শ্রেণী হইতে 
নিঘাশিত করিতে উদ্ভত হইলেন। অবিঙ্ষম্ে পরদিন (১৩ই মে) প্রাতঃকালে 
কাওয়াজের ক্ষেত্রে সমগ্র সৈনিক পুরুষ দিগফে সমবেত হইতে আদেশ দেওয়া 
হুইল। নিরন্ত্রী করণের বিষয় ঘুণাক্ষরেও কাহারও নিকটে প্রকাশিত ন! হয়, 
তদ্ধিষয়ে ম্টগোমারি ও কবে, উভয়েই সবিশেষ সাবধান হইলেন। তাহাদের 
মুখমগ্ডুলে আশঙ্গীজ্ঞাপক কোনরূপ চিন রহিল না। দুশ্চিন্তার কোনরূপ 
আবেশ দেখা গেল না। তাহাদিগকে চিন্তিত দেখিলে পাছে লাহোরের 
ইউরোপীন্নগণ শঙ্কিত হয়, সাধারণে উৎসাহিত হইয়া পাছে তাহাদিগকে 
অধিকতর বিপদাপন্ন করিয়া তুলে; এই জন্ত তাহারা সর্বপ্রকার দুশ্চিন্ত!য় 
বিসর্জন দিয়া সর্বব্যাপী সন্ত্রাসে ওঁদান্ত দেখাইয়া, 'প্রকাশ্তভাবে প্রশান্তি ও প্রসন্ন 


পঞ্জাব । নি 


ভাবের পরিচয় দিতে লাগিলেন । বাহিরে স।ধারণের সন্দেহের উদ্দীপক কোন 
চিহুই রহিলনা । এই দিন (১২ই মে)-রান্বিকালে সৈনিকনিবাসে সাহেব ও 
বিবিদিগের নাঁচ হবার কথা ছিল। ইউরোপীয় সৈনিক পুরুষগণ প্রফুল্ল" 
ভাবে নাচের স্থলে গমন করিলেন। ইউরোপীয় কুলকাঁমিনীগণ বিবিধ বেশ- 
ভৃষায় সজ্জিত হইয়া, প্রশান্ততাবে নৃত্যনৈপুণ্যের পরিচয় দিতে উদ্ধত হইলেন। 
সৈনিকনিবাসের নাচঘর আলোকমালাযর শোভিত হইল। সেই আলোক- 
রাশিতে বিচিত্রবেশধারিণী, নৃত্যনিপুণা কামিনীর সৌন্দ্যতরঙগগ খেলিরা 
বেড়াইতে লাগিল। ইউরোপীয় পুর্ুষগণ ও নারীগণ সমভাবে এইরূপ আমোদের 
, উপভোগ করিলেন। কাহারও প্রসন্ন মুখমণ্ডলে দে সময়ে বিষ্নতাজনিত 
কালিমার সঞ্চার দেখা গেল না। কাহারও হৃদগ্ সন্দেহের তরঙ্গে আন্দোলিত 
হইলনা। কেহ গভীর আশঙ্কায় উদত্রাপ্ত হইয়! প্রতিমুহূর্তে মহা প্রলয়ের 
বিভীষিকায় বিচলিত হইলেন না। সেই নিদাঘের নিশীথে সকলেই উল্লাসে 
উৎফুল্ল ও সকলেই উৎসবে উন্মত্ত হইয়! নৃত্যর্গে সমস্ববাপন করিলেন। 
টৈনিকনিবাসের চারি দিকে যে সকল দিপাহী শাস্ত্রী ছিল, তাহারা ইঙ্গরে- 
দিগের এইরূপ উৎকুল্ল ভাব দেখিয়া কোন বিষয়ে সন্দিহান হইল না। 
ইঙ্গরেজদ্িগকে এইরূপ নিশ্চিন্তমনে আমোদে মন্ত দেখিকাও, তাহারা এই 
স্বযোগে সৈনিকনিবাঁস অধিকার, ধনাগার আক্রমণ ব। নিরস্ত্র ইউরোপীয়- 
দিগকে বিনষ্ট করিতে উদ্ভত হইল না। যদ্দি মিযামীরের সিপাহীগণ 
ইঞ্গরেজদিগের বিনাশের জন্য ষড়যন্ত্র করিত, তাহা হইলে তাহার! কখনও এই 
স্যোগ পরিত্যাগ করিত না। তাহাদের বৈরনির্যাতনন্পৃহা এ সময়ে অবগ্ঠই 
বলবতী হইত। তাহারা এ সময়ে ইঙ্গরেজদিগকে এইরূপ নিশ্চিন্ত ও নিরন্তর 
দেখিয়া অন্ত্পরিগ্রহ পূর্বক নিঃসনেহ তাহাদের বিরুদ্ধে সমুখিত হইত । 
১২ই মের রাত্রি নিরুদ্ধেগে অতিবাহিত হইল। ইউরোপীয় কুলকামিনী 
ও পুরুষদিগের নৃত্যরঙ্গে কোন ব্যাঘাত ঘটিল ন1। সিপাহীদিগের শাস্তি- 
সুখেরও কোন বিদ্ব উপস্থিত হইল না। সিপাহীর! প্রশান্তভাবে প্রশস্ত 
সৈনিকনিবাসে আপনাদের কর্তব্যকর্ম্ে ব্যাপৃত রহিল। ইউরোগীয়গণ 
প্রফুলহদয়ে আলোকমালায় সমুজ্জল, স্থরম্য গৃহে নৃত্যপরায়ণা কামিনীপ্দিগের 
সৌন্দধাসাগরে ভাসমান হইতে লাগিলেন। ক্রমে উবার অনতিগাঢ় অন্ধকার 
| 


১৪ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


তিরোহিভ হইণ। মিয়ামীরের প্রশস্ত ক্ষেত্র বালতপনের কিরণে উদ্ভাসিত 
হ্ইয়। উঠিল। ব্রিগেডিয়ারের আদেশে ইউরোগীয় সৈনিকদল ও সিপাহীগণ 
কাওয়াজের ক্ষেত্রে সমবেত হইল | মণ্টগোমারি '্ভূন্তি রাজপুরুষগণ 
আনরকালি হইতে অশ্বারোহণে এ স্থ'নে উপস্থিত হইলেন। গ্রতোক সৈনিক 
পুরুষই অ ধনায়কের আদেখানুসারে কাধ্য করিতে লাগিল। এই সকল 
সৈনিকদল সর্বপ্রথম 'এক শ্রেণীতে দণ্ডায়মান হইল। দক্ষিণে ক।মানসহ 
কামানরক্ষকগণ এবং ৮১ সংখ্যক দলের প্রায় আড়াই শত ইউরোপীয় সৈনিক 
অবস্থিতি করিতে লাগিল। বামে এতদ্দেশীম্ম অশ্বারোহিগণ সন্নিবেশিত 
হইল । মধ্যভাগে সিপাহীগণ অস্ত্রশস্ত্রে লজ্জিত হইক্জা দণ্ডায়মান র'হল। এই 
শ্রেণীবদ্ধ সৈনিকদলে ইইরোপীর়দিগের সংখ) অতি অল্পই ছিল। গ্রতোক 
সৈনিকদলের সন্মুখে বারাকপুরের ৩৪ সংখ্যক সিপাহীদিগের নিরস্ত্রীকরণের 
অদেশলিপি পঠিত হইল। ইহার পর প্রধানতঃ যে উদ্দেগ্তে সিপাহীদিগকে 
প্রাতঃকালের কাওয়াজের প্রশস্তক্ষেত্রে সমবেত কর! হইয়াছে, সেই উদ্দেপ্তসিদ্ধির 
জন্ত সবিশেষ তকৌশলসহকাঁরে কার্যারস্ত হইল। এতদেণীয় সৈনিকদলকে 
সম্ুখভাগ হইতে পম্চ।ভাগে বাইতে আদেশ দেওয়া হইল। এদিকে 
৮১সংখ্যক দলের ইউরোপীয় £সনিকগণ আপনাদের পূর্বতন স্থান পরিত্যাগ 
করিয়া অখারোহীদিগের সম্মুখে গিয়। দীড়াইল। কেবল কামানরক্ষকগণ 
কামানসহ সিপাহীদিগের পশ্চাভাগে রহিল। তাহার। এই স্থানে থাকিয়া 
কামান ভরিতে লাগিল । পশ্চান্ভাগে থাকাতে সিপাহীরা1 উহা! দেখিতে পাইল 
না। অনন্তর ২৬ সংখ্যক পিপাহীদলের লেফ টেনেন্ট মোকাট্রানামক একজন 
সৈনিক পুরুষ ব্রিগেডিয়ারের আদেশে সিপাহীদিগের সম্মুখীন হইয়া এইভাবে 
হিন্দৃস্থানী ভাষায় বপিতে লাগিলেন :-_«এক্ষণে অন্তান্ত সৈ'নকদলে বিদ্রোহভাব 
পরিলক্ষিত হইতেছে । এতদ্বারা অনেক উৎকৃষ্ট দৈনিকপুরুষের সর্বনাশ ঘটিবার 
স্মত্রপাত হইয়'ছে। মিক্ামীরের সৈনিকদল গবর্ণমেণ্টের কার্ধ্য সুনিয়মে 
সম্পন্ন করিয়াছে । এই সৈনিকদল যহাতে বিদ্রোহভাবে পরিচালিত না হয়, 
তজ্ন্ত তাহাদিগকে অস্থশগ্ন হইতে বিচতকরাই স্থির হইয়াছে । এই হেতু 
সমগ্র সৈনিকদলকে আদেশ দেওয়া যাইতেছে যে, তাহারা আপনাদের সমস্ত 
অস্ত্র এক স্থানে স্ত.পাকার করুক 1* 


পঞ্জাব ১১ 


লেফ.টেনেন্ট মোকা।উ্রা যখন গন্ভীরম্বরে এইরূপ বক্তুতা করিতেছিলেন, 
তখন ৮১ সংখ্যক ইউরোপীয় সৈনিকগন ঢুই দলে বিভক্ত হইয্সা কামানের 
উভয় পার্থে গিয়া দণ্ডায়মান হইয়াছিল। অনন্তর যখন দিপাহীপিগকে 
তাহাদের অন্ত্রসকল এক স্থানে রাখিবার আদেশ দেওয়া হইল, তখন তাহারা 
আপনাদের সমক্ষে গে।লাভরা কামান দেখিতে পাইল। কামানরক্ষ কগণ 
গ্রলিত বহিকা হস্তে করিয়া কামানের পার্খে দণ্ডায়মান ছিল। এদিকে 
৮১ সণ্খাক সৈনিকদিগকে বন্দুক ভরিবাঁর আদেশ দেওয়া হইল। সিগাহীরা 
তখন অধিনায়কের আদেশ পালনে অপম্মত হইল না। ১৬সংখ্যক দলের 
সিপাহীগণ প্রথমে অস্ত্রপরিত্যাগে দৌঁলায়মানচিন্ত হইয়াছিল। শেষে 
তাহারাও কোনরূপ বিরুদ্ধ ভাবের পরিচয় দিল না। সকল পিপাহী ধীরে 
ধীরে একে একে আপনাদের অন্নসমূহ পরিত্যাগ করিয়া এক স্থানে রাখিল। 
অশ্বীরোহীরা তরবারিনহ োমরবন্ধ খুলিঘ্া দ্িল। এইরূপে বিনা 
গোলযোগে ছয় শত ইউরোপীয় সৈনিক পুরুষের সম্মুথে ২৫০* সৈনিক পুরুষ 
নিরক্্ীকত হইণ। যাহারা এক সময়ে বিটিশ বীরপুরুষদিগের পার্থ থাকিয়া 
অপাষান্ঠ বীরত্বের সহিত বিশ্বস্ততা ও প্রভৃভ ক্তর একশেষ দেখা ইয়।ছিল, তাহারা 
এইরূপে চিরপবিত্র বীরবূত হইতে স্বলিত হইল। ৮১ সংখ্যক নৈনিকদল 
অগ্রসর হইয় পিপাহীপিগের পরিত্যক্ত অন্্রসমূহ অধিকার করিল। এই সকল 
অস্ত্র লইয়া যাইবার জন্ত অনেকগুলি গরুর গাড়ি সংগৃহীত হইয়াছিল। এক্ষণে 
গাড়িবোৰাই অস্ত্র সৈনিকনিবাসে লইয়া যাওয়া হইল। এদিকে নিরন্তর সিপাহী 
শান্তভাবে আপনাদের আবাসগৃছে গমন করিল। 

মিষ্লামীরের প্রশস্ত ক্ষেত্রে নিরাপদে ও নিরুছেগে “যী কার্ধ্য 
সম্পন্ন হইল। কিন্ত এখনও ২৬দংখাক দলের সশস্ব সিপাহীগণ লাহোরের 
ঘর্গে অবস্থিতি করিতেছিল। ১৫ই পর্যন্ত ইহার্দের পাহ।রার দিন ছিল। 
কিন্ত ১৪ই মে প্রাতঃকালে ৮১সংখাক দলের কতিপন ইউরোপীগ্ন দৈনিক. 
পুরুষ সহসা ছুর্গে উপস্থিত হইল। ইহাদের অধ্যক্ষ কর্ণেল স্মিথ ভুর্গে উপস্থিত 
হইয়া পিপাহীদিগের নিরম্্বীকরণের বন্দোবস্ত করিলেন। অবিলঘ্বে তাহা- 
দবিগকে অস্ত্র পরিত্যাগ করিতে আদেশ দেওয়া হইল। ছূর্গস্থিত সিপাহীরা' 
সহসা আপনাদের সম্মুখে সশস্ন ইউরোপীয় সৈন্য 'দেখিয়া স্তম্ভিত হইয়াছিল। 


১২ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


তাহারা অধিনায়কের আদেশের ' বিরুদ্ধাটরণে উদ্ভত হইল না। সহ্‌স1 
নিরম্ত্রীক রণের প্রস্তাবে তাহাদের মন্্স্তিক কষ্ট হইল বটে, কিন্তু তাহার! 
অস্ত্রপরিত্যাগসময়ে কোনরূপ উত্তেজনার পরিচয় দিল না। হূর্গস্থিত ২৬সংখ্যক 
সিপাহীদল ধীরভাঁবে অন্তরপরি ত্যাগ করিয়! মিামীরের আবাসগৃহে চলিয়া গেল। 
এদিকে ইউরোপীয় মহিলাগণ ও বাঁলকবালিকাঁদিগের রক্ষার সুবন্দোবস্ত হইল। 
হিন্দৃস্থানীদিগের পরিবর্তে পুলিশবিভাগের পঞ্জাবিগণ পাহারা দিতে লাগিল। 
ভিন্ন ভিন্ন ষ্টেমনের অর্থ - সংগৃহীত ও অপেক্ষাকৃত নিরাপদ স্থানে রক্ষিত হইল। 
যে সকল পত্র সিপাহীদিগের নামে ডাঁকঘরে পহুছিতে লাগিল, 
মণ্টগোমারির অ'দেশে তৎসমুদয় বিলি কর! বন্ধ হইল। বিভিন্ন স্থানে দূত- 
সমূহ প্রেরিত হইল। স্থানান্তর প্রবাণী ইউরোপীয়গণ ইহাদের নিকঠে 
সমুত্তেজিত সিপাহীদিগের সমুখানবার্ত! শুনি আত্মরক্ষার যথোচিত উপায় 
অবলম্বন করিতে লাগিলেন । সেনাপতি ওয়েলেদূলি যখন ১৮০৩ খৃঃঅবে দক্ষিণা- 
পথে ব্রিটিশ কোম্পানির প্রাধান্ত বদ্ধমূল কবিতে উদ্যত হয়েন, ভারতবর্ষের 
বিভিন্ন ভূপতিদ্দিগের প্রভূশক্তির বিলোপসাধন যখন তাহার একমাত্র লক্ষ্য হয়, 
তখন তিনি অধীন কর্মচারীদিগকে এই উপদেশ দিগ্কাছিলেন যে, “কোন 
বিষয়েই যেন আশঙ্কার ও উত্তেজনার লক্ষণ প্রদর্শিত না হয় । সকল কর্মচ।রীই 
যেন সর্বদ। কর্তব্যসম্পাদনে প্রস্তত থাকেন, এবং যত প্রকার উপায়েই 
হউক আবশ্তক সংবাদসংগ্রহ করেন।” রবর্ট মণ্টগোমারি এইরূপ 
উপদেশের অন্ুবর্তী হইয়া! বিভিন্নস্থানের কর্মচারীদিগকে ধীরভাবে কার্ধ্য 
করিতে আদেশ দ্িলেন। তিনি বাহিরের কোনরূপ উত্তেজনার লক্ষণ 
দেখাইলেন না। সর্বগনসমক্ষে গভীর আশঙ্কা প্রকাশ করিলেন না 
বা সন্তাসে অভিভূত হইয়া! আপনাদের নিস্তেজ ভাবের পরিচয় দিলেন 
না। তাহার ধীরতা পূর্ব অটল রহিল। তিনি দৈনিক বিভাগের কণ্তপক্ষের 
সহিত পরামর্শ করিয়া পঞ্জাবে শাস্তি স্থাপনে তৎপর হইলেন । 

মণ্টগোমারি কেবল লাহোররক্ষার বন্দোবস্ত করিয়া! নিরস্ত হইলেন 
না। তিনি অন্ান্ত স্থান নিরাপদ করিতেও সচেষ্ট হইলেন। মীরাটে 
বহুসংখ্যক ইউরোপীয় অশ্বারোহী, পদ্াতি ও কামানরক্ষক সৈনিক 
পুরুষ থাকাতেও তত্রত্য কর্তৃপক্ষ তাহাদিগকে স্থানান্তরে বিপদের নিবারণ 


পঞ্জাব। ১৩ 


জন্য পাঠান নাই। তাহারা কেবল মীরাটরক্ষার জন্তই ব্যস্ত ছিলেন। কিন্তু 
মি'য়ামীরে উহা! অপেক্ষাও অল্পনংখাক ইউরোপীয় সৈম্ত ছিল। এই সৈনিক 
ৰলের সাহায্যে দিপাহীগণ নিরন্্রীককত হয়। কর্তৃপক্ষ এই ক্ষুদ্র দৈনিক দলের 
কিয়দংশ লাহোরের ভুর্গে পাঠাইয়া দেন। উহার একাংশ মাবার অগ্ঠ স্থানের 
বিপন্তিনিবারণে প্রেরিত হয় । 

লাহোরের প্রায় ৩০ মাইল দূরে অনৃতনসর নগরে গোবিন্দগড় নামক 
ছর্গ অবস্থিত। অমুতপর শিখসমাজের অতি পবিঝ স্থান বলিয়৷ প্রপিদ্ধ। 
এই স্থানের পবিত্র স্বর্ণমন্দিরে শিখগুরুগণ প্রশান্তভাবে ধর্মশান্ের 
আলোচনা করিয়া থাকেন। গুক্ক গোবিন্দের বীরত্বনক্সী পবিত্র কথ। এই 
স্থানে নিরম্থর উদ্বেষিত হইয়! শিখদ্দিগের হৃদয়ে অপূর্ব তেজন্বিতার সঞ্ডার 
করে। সমগ্র পঞ্জাবে অমুতসরের স্থায় আর কোন স্থানে শিখদিগের ধর্মানু- 
শীলনের প্রাধান্য নাই। সমগ্র পঞ্জাবে আর কোন স্থান অমৃতসরের নায় 
অতীত গৌরবের নিদর্শনজ্ঞাপক নয়। তেগবাহাছুর স্ববর্মরক্ষার জন্য যেরূপ 
ধীরভাবে প্রতাগান্বিত মোগলসমাট আওরঙ্গজজেবের সমক্ষে আপনার 
মাথ! দিগ়াছিলেন, গুরুগো:বন্দ তরুণ বয়সে ভোগাভিলাষে বিসজ্জন দিয়া, 
স্বদেশের স্বাধীনতা রক্ষার জন্য যেরূপ মহা প্রাণতার পরিচয় দিয়্াছিলেন, পঞ্জাব- 
কেশরী রণজিৎ সিংহ .যেক্প পরাক্রমের সহিত আপনার আধিপত্য বদ্ধমূল 
রাখিয়া, উত্তরে পার্ধত্য প্রদেশবাসী রণছুন্ম্দ আফগানগণ এবং দক্ষিণে বীরত্ব- 
গৌরবসম্পন্ন ও সভ্যতাভিমানী ব্রিটিশজাতিকে বিশ্মপ্বে স্তপ্তিত করিয়াছিলেন, 
তাহ! এই স্থানে পদার্পণ করিলে স্থৃতিপথে জাগরূক হয়। এই স্থানের সরোবর- 
বেষ্টিত স্বর্ণমন্দিরে সমাগত হইয়া শিখগণ ধর্মোপদেশে যেরূপ তৃপ্তিলাভ 
করে, সেই রূপ অতীত গৌরবের কথাতেও জাতীপ্ভাবসম্পন্ন হ্ইয়! 
থাকে । ফলত:, শিখদিগের মধ্যে ধর্মচর্চার পবিত্রতা, জাতীয় 
তাবের উদ্দীপনায় পঞ্জাবের আর কোন নগর অমৃতসরের প্রতিদন্দী হইতে 
পারে না। শিখগণ অমৃতপরের ন্যাম আর কোন নগরের উপর সমধিক 
রন্ধাপ্রদর্শনে অগ্রনর হয় না। এই স্থানের দুর্গ গোবিন্বগড় গুরু 
গোবিন্দের পবিত্র নামানুসারে প্রসিদ্ধিলাভ করিয়াছিল। চির প্রসিদ্ধ 
কহিনুর হীরক ব্রিটিশাধিকারের পূর্বে এই হুর্গে সংরক্ষিত ছিল। উহার 


১৪ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


সহিত গোৌবিন্দসংহের নামের সংযোগ থাকাতে উহা শিখদিগের মধ্যে 
জাতীম্ব ভাবের উদ্দীপক ছিল। সুতরাং পঞ্জাবের অন্যান্য স্থান অপেক্ষা 
এই স্থানের শিখদিগের ব্রিটিশ গবর্ণমেন্টের বিরুদ্ধে অস্্রধারণ করিবার 
অধিকত্তর সম্ভাবনা! ছিল। রবর্ট ম্্টগোমরি এজন্য সর্বপ্রথম গোবিন্দ- 
গড়রক্ষায় কৃতসঙ্গ্নু হইয়াছিলেন। দিল্লী হইতে টেলিগ্রাফ প.ইয়াই 
তিনি ১২ই গে প্রাতঃকালে অমৃতসরের ডেপুটি কমিশনর কুপার সাহেবকে 
লিখিয়াছিলেন, “উপস্থিত বিষয়ে এখন হইতেই সাবধান হওয়া উচিত। 
যাহাতে সিপাহীরা সন্বস্ত হয়, তাহা কর! কর্তব্য নহে। গোবিন্দগড়রক্গার 
ভার যে সকল সিপাহীর প্রতি সমর্পিত আছে, তাহাদের উপর 
তীক্ষ দৃষ্টি রাখা বিধেয়। জলম্ধরে কি ঘটতেছে, তাহার সন্ধান লওয়! 
উচিত।* পূর্বে উক্ত হইয়াছে যে, উনবিংশ শতাব্দীর প্রারস্তে সেনাপতি 
ওয়েলেন্লি দক্ষিণাপথে শান্তিস্থাপনের জন্য যে নীতি অবলম্বন করিয়া 
ছিলেন, উনবিংশ শতাব্দীর শেষাংশে ববর্ট মণ্টগেম।রিও সেই নীতি 
অনুসারে কার্য করিতে উদ্ধত হয়েন। তাহার উপদেশের বশবর্তী হইয়া, 
অমৃতসরের ডেপুটি কমিশনর কোনরূপ চাঞ্চল্য বা সম্তাসের চিহ্ন 
ন1 দেখাইয়া, ধীরভাবে কর্তব্যসম্পাদনে মনোনিবেশ করেন । 

_. গোবিন্দগড়ে সিপাহীদিগের সংখ্যাই অধিক ছিল। এতদ্বতীত কতিপত্ন 
ইউরোপীয় কামানরক্ষক সৈনিক পুরুষ অবস্থিতি করিতেছিল। সহসা 
অমৃতমরে জনরব উঠিল যে, লাহোরের নিরস্্বীকৃত সিপাহীগণ গোঁবিন্দগড় 
অধিকারের জন্য দলে দলে আমিতেছে। এই জনরবে কুপার সাহেব 
কতিপয় বিশ্বস্ত শিখ ও অশ্বারোহী সৈনিক পুরুষের সহিত ছুর্গদ্বারের 
অপৰ্ পার্শে অবস্থিতি করিতে লাগিলেন! এদিকে তাহার সহকারী 
কমিশনর মাক্নাটন সাহেব নিকটবর্তী পলীবাসীদিগকে সমবেত করিয়া 
লাহোরের পথে রাখিলেন। উপস্থিত সময়ে পঞ্জাবে প্রচুর শস্য জন্মিয়াছিল। 
শশ্তসম্পর্ভিলাভে কষকগণ সন্তোষলহকারে কালতিপাত করিতেছিল। কোন 
রূপ বিপ্লবে এই সম্পত্তি বিনষ্ট হয়, ইহা! তাহাদের ইচ্ছা ছিপ না। প্রধানতঃ 
জাঁঠগণ এই কষকশ্রেণীর অন্তর্গত ছিল। ইহার। দিপাহীদ্দিগের সমুখানে 
অনুরাগ প্রকাশ করে লাই। ভয়াবহ বিপ্লবে জনসাধারণ উচ্ছজঙ্খল ও বিধি- 


পঞ্জীব। ১৫ 


বহিভূত পথ অবলম্বন করিলে, আপনাদের শান্তিমন্ন ও শগ্তসম্পততিপূর্ণ 
আবাসপন্লীতে অশাস্তির প্রাহ্ভাব হইবে ভাবিয়া, ইহারা সিপাহীদিগের 
সহিত কোনরূপ উত্তেজনার পরিচক় দেয় নাই। .সুতরাং মাকনাটন 
যখন ইহাদিগকে শান্তিরক্ষার জন্ত আহ্বান করিলেন, তখন ইহার! 
অবিলম্বে দলে দলে তীহার অন্ুবন্ভী হইল। ইহাদের হস্তে সঙ্গীনযুক্ত 
বন্দুক বা তরবা'র ছিল না; ইহার্দের দেহও সামরিক পরিচ্ছদে সমাবৃত 
ছিল না। আপনাদের অবলশ্বিত কার্যের উপযোগী অন্ত্রা্দি ইহাদের অদ্বিতীয় 
সম্ঘপণ ছিপ। ইহারা এই সকল অপুর্ব অগ্ লইফ্জা সহকারী কমি- 
শনরের সহিত লাহোরের পথে উপস্থিত হইল। মাকৃনাটন সাহেৰ 
ইহাদের পাহায্যে £সপাহীদিগের আগমনপথ অবরুদ্ধ করিয়া! রহিলেন। 
নিণীথকালে লাহোরের সিপাহীরা আসিতেছে বলিয়া কোলাহল হইল। 
মাকৃনাটন সাহেব বহুপংখ্যক গরুর গাড়ি স্তুপাকারে সজ্জিত করিয়া, 
তৎ্সমুদয়ের দ্বারা পথ নিরুদ্ধ করিলেন। এই অপুর্ব প্রাচীরের পশ্চাৎ 
তাহার অপূর্ব সৈনিক দল-_নুদুটকলেবর, শক্তিসম্পন্ন জাঠ কৃষাণগণ কৃষি- 
ক্ষেত্রের অস্্াদিতে সজ্জিত হ্ইয়া অবস্থিতি করিতে লাগিল। সহকারী 
কমিশনর লাহোরের দৈনিকদ।গরের প্রবল তরঞগ্গের গতিরোধ জন্য এই 
উপায় অবলম্বন করিলেন। কিয্ংক্ষণ এই ভাবে অতিবাহিত হইল। 
বহুক্ষণ সজ্জীকৃত গোষানের পশ্চাৎ জাঠকৃষকগণ দ্লিপাহীদিগের প্রতীক্ষায় 
রহিল। কিম অমৃতসরের ব্রিটিশ রাজপুরুষদিগের সৌভাগ্যক্রমে সিপাহীরা 
উপস্থিত হুইল না। তাহাদ্বের পরিবর্তে সাহাধাকারী মিত্রগণ সহকারী 
কনিশনরের সমীপবন্তী হইল। লাহোর হইতে ৮১ সংখ্যক ইউরোপীম্ 
দৈনিকদলের একাংশ গে।বিন্দগড়রক্ষার জন্ত প্রেরিত হইয়াছিল। ইহারা 
এখন দ্রুতগতিতে মাক্নাটন সাহেবের সম্মুখীন হইল। ইহাদের আগ- 
মনে অমৃতসরের রাঁজপুরুষের! আশ্বস্ত হইলেন। ইহারা হৃর্য্যোদয়ের প্রাক্কালে 
গোবিন্দগড়ে প্রবেশ করিগ । শিখদিগের পবিত্র স্থানের ছুর্গে এই রূপে ব্রিটিশ 
কোম্পানির প্রাধান্ত অক্ষুপ্ন রহিল। 

লাহোর 'ও অমৃতসর রক্ষার এইরূপ বন্দোবস্ত হইল। এই ছুই স্থান 
ব্যতীত পঞ্জাবে আরও কয়েক স্থানের সৈনিকনিবামে বছসংখাক সিপাহী 


১৬ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


অবস্থিতি করিতেছিপ। ইহার মধ্যে ফিরোজপুর ও ফিলোরে গোলাগুলি 
প্রতি যুদ্ধের অনেক সরঞ্াম ছিল । এই উভয় স্থানে ইউরোপীয় সৈনিক 
পুরুষদিগের অপেক্ষা দিপাহীদিগের সংখা! অধিক ছিল। উভয় স্থানের 
সিপাহীদিগের উপরি কর্তপক্ষের গুরুতর সন্দেহ জন্মিয়াছিল। উভয় স্থানের 
ইউরোপীয়গণ প্রতি মুহূর্ধে অবশ্তন্তাবী বিপ্লবের বিভীষিকার বিচলিত 
হইয়াছিলেন। 
উপস্থিত সময়ে ফিরোজপুরে ৫১সংখাক ইউরোপীয় সৈনিকদল, ১০ 
খ্যক এতদ্েণীয় অশ্বারোহী ও ৫৭সংখ্যক এতদ্েশীয় পদাতি সৈনিকদল 
অবস্থিতি করিতেছিল। এতদ্বাতীত কতিপয় কামান ও কামানরক্ষক 
পদাতি ছিল। এই পময়ে ফিরোজপুরে উদ্ধতন রাজকর্দচীরিগণ কেহ কেহ 
স্থানান্তরিত হইয়।ছিলেন, কেহ ব! অভিনব কর্মচ।রীর হস্তে আপন।র কার্য্যভার 
সমর্পণ করিয়া অবসর গ্রহণের আয়োজন করিভেছিলেন। ব্রিগেডিয়ার ঈনেস 
সৈনিকনিবাষের অধ্যক্ষ ছিলেন। ইনি ১১ই মে সুলতান হইতে যাইয়া কিরে।জ- 
পুরের সৈনিকনিবাসের কার্যে নিয়োজিত হয়েন। স্বাস্থ্যভঙ্গ হওয়াতে ডেপুটি 
কমিশনর মেজর মার্সডেন স্বদেশে গগনে উগ্ভত হয়েন। তাহার স্থলে কোট- 
লাওনামক একজন সৈনিকপুরুষ নিয়োজিত হয়েন। রাজকীয় কর্মচারিগণের 
এইরূপ পদ্দপরিবর্তনের সময়ে ফিরোজপুরের সিপাহীদিগের মধ্যে গেলযোগের 
সত্রপাত হয়। 
১২ই মে রাত্রিকালে একজন বার্তাবহ মীরাট 'ও দিল্লীর ভয়াবহ সংবাদ 
লইয়! লাহোর হইতে কিরোজপুরে উপস্থিত ”হয়। ব্রিগেডিয়ার ঈনেস এই 
স্থপ্পে অবগত হয়েন যে, ১২ই মে লাহোরের দিশাহীদ্দিগকে নিরম্ব করিবার 
দিন অবধারিত হইয়াছে । ১২ই মে প্রাতঃকালে ফিরোজপুরের সমগ্র সৈনিকদল 
ব্রিগেডিয়ারের আদেশে কাওয়াজের প্রশস্ত ক্ষেত্রে সমবেত হয়। কাওয়াজের 
সময়ে সিপাহীদিগের ভাবভঙ্গী অবগত হওয়া তাহার অভিপ্রেত ছিল।' 
কথিত আছে, বিগেডিয়ার কাওয়াজের প্রশস্ত ক্ষেত্রে সশস্ত্র দিপাহীদিগের মুখ- 
ভঙ্গী দেখয়া আশ্বস্ত হইতে পারেন নাই। যাহা! হউক, এ দিন মধ্যাহ্কালে 
আঁর একজন বাণ্ডীবহ মীরাটের টেলিগ্রাফ লইয়া উপস্থিত হইল। ন্বিতীয় 
ংবদবাহকের উপঙ্িতিতে ব্রিগেভিঘ।র স্থির থাকিতে পারিলেন না। তিনি 


পঞ্জাব । ১৭ 


সৈনিক বিভাগের কর্মচারিগণের সহিত উপস্থিত বিষরে পরামর্শ করিতে প্রবুন্ 
হইলেন। দিপাহীদিগের উপর তাহার তাদৃশ বিশ্বাস ছিলনা । সুতরাং 
তিনি অবিলপ্ধে সমগ্র সিপাহীদলকে নিরন্ন করিবার প্রস্তাব করিলেন । কিন্তু 
এই প্রস্তাব পিপাহীদিগের অধিনারকগণের মনোনীত হইল না। তাহারা 
'এ বিষয়ে ঘোরতর প্রতিবাদ করিতে লাগিলেন। ব্রিগেডিয়ার ঈনেস নূতন লোক 
ছিলেন, তিনি সৈনিক বিভাগের অধিনায়কদিগের প্রতিবাদের বিরুদ্ধে 
কার্ধ করিতে সাহসী হইলেন না। অবশেষে স্থির হইল যে, অপরাহ্- 
কালে সিপাহীদিগের উভয় দলকে পুথক স্থানে পথক ভাবে বাখা হইবে। 
পর দিন প্রাতঃক!লে এই উভ্তন্ন স্থানে উভয় দলকে পূথক ভাবে অন্ত্রশগ্ন হইতে 
বিঢাত করা বাইবে। 

ফিরোজপুরের অশ্বীগারে অনেক বারদ ও গুলিগোলা ছিঙ্ল। জব্বাগ্রে 
অন্নাগাররক্ষার বন্দোবস্ত হইল । ৫৭সংখ্যক সিপাহীদলের কতিপয় সৈনিক 
পুরুষ অশ্ত্রাগাররক্ষায় নিয়োজিত ছিল । এখন ৬ সংখাক ইউরোপীয় সৈনিক 
দলের এক শত জন সৈনিক অস্ত্রগারের সন্মথে সন্গিবেশিত হইল। বিপদের 
সময়ে ইউরোপীয় কুলনারী ও বালকবালিকাদিগকে ই প্রাচীরবেষ্টিত স্থানে 
বা ইউরোপীয়দিগের সৈনিকানবাসে আশ্রয় গ্রহণ করিবার জন্য গোপনে 
সংবাদ দেওয়া হইল । এইরূপ বন্দোবস্ত করিয়া, ইসনিক বিভাগের কর্তৃপক্ষ 
পর দিন সিপাহীদ্দিগকে পৃথক স্থানে পুথক ভাবে নিরস্ব করিনার ইচ্ছা করিয়া- 
ছিলেন। কিন্তু ঠাহাদের ইচ্ছ! ফলবতী হইল না । বেল! পাঁচটার সময় 
উক্ত ছুই দল দিপাহী, পৃথকরূপে কাপয়াজের ক্ষেত্রে সমবেত হইল । 
৫৭সংখাক দল অধিনায়কের আদেশে নির্দিষ্ট স্থানে উপস্থিত হইল ৪৫সংখাক 
দল সদর বাজার দিয় যাত্রা! করিল। বাজারে উপস্থিত হইলে তাহাদের 
অনেকের ভাবাস্তর উপস্থিত হইল। তাহার! পূর্বেই কর্তৃপক্ষের আচরণে 
সন্দিগ্ধ হইয়াছিল । বাজারের লোকের মুখে নানা কথা! শুনিয়!, তাহারা পুর্ববা- 
পেক্ষা অধিকতর সন্দিগ্ধ হইয়া উঠিল। উপস্থিত সময়ে একটি সামান্ত কথাতেই 
মনোগত ভাব বিরৃত হইবার সম্ভাবনা ছিল। একটি সামান্য ফুৎকারেই অখি 
প্রজলিত হইয়া উঠিতে পারিত। সিপাহীরা একেই সন্দিদ্ক' উত্তেজিত ও বিরক্ত 
ছিল। ইহার পর যখন তাহার! বাজার দিয়া যাইবার সময়ে অদূরে ইউরোপীয় 

১০ 


১৮ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


সৈম্ত ও কামানরক্ষকদিগকে অস্ত্রাগারের নিকটে সমবেত হইতে দেখিল, 
তখন তাহার! স্থির থাকিতে পারিল না। তাহাদের অনেকে বিশ্বাস, 
. ঘাতকতার হত্রপাত হইয়াছে বলিয়া চীৎকার করিয়া! উঠিল এবং আপনাদের 
বন্দুক গুলিপুর্ণ করিয়! অস্থাগারের অভিমুখে ধাবিত হইল। কিন্ত সকলে 
তাহাদের অন্ুবন্তী হইল না। তাহার্দের দলের অবশিষ্ট সিপাহীরা নির্দিষ্ট 
স্থানে চলিয়া গেল। 

অস্ত্রাগারের বহির্ভাগ তাদৃশ সুরক্ষিত ছিলনা । উহার পরিখ। বিশুষ্ক 
ছিল। স্তরাং উত্তেজিত সিপাহীরা সহজে পাঁরথা উত্তীর্ণ হইল, প্রাচীরে 
উঠিল এবং উহার অন্তর্াক্গ প্রবেশ করিল। কিন্তু যে গৃহে অস্থাদি থাকিত, 
তাহা ছয় ফিট উচ্চ প্রাচীরে পরিবেষ্টিত ছিল। ৬১সংখাক ইউরোপীয় 
সৈনিকদল উহার প্রবেশপথ রক্ষা করিতেছিল । উত্তেজিত সিপাহীর। এই 
সৈনিকদলকে আক্রমণ করিল। এই আক্রমণে ইউরোপীয় সৈন্তের অধ্যক্ষ 
আহত হইলেন। [কন্ত শেষে সিপাহীরা ত।ড়িত হইল। ৫৭সংখ্যক দলের 
যে সকল সিপাহী অস্থাগারে ছিল, তাহারা নিরন্ত্রীকুত হইল। এইরূপে 
অন্ত্রাগার উত্তেজিত সিপাহীদ্দিগের হস্তচ্যুত হইল। এদিকে ১৬১সংখ্যক 
সৈনিকদলের আরও কতিপয় সৈনিক পুরুষ অস্ত্রাগাররক্ষার জন্য উপস্থিত 
হইল। ফিরোজপুরের প্রসিন্ধ অস্ত্রাগার ইউরোপীর সৈনিকে এইরূপে স্থরক্ষিত 
ও সিপাহীদিগের আকস্মিক আক্রমণ হইতে এইরূপে বিমুক্ত রভিল। 

অস্নাগার রাজপুরুষদ্দিগের হস্তগত ও ইটরোপীয় নৈনিক পুরুষে সুরক্ষিত 
হইল বটে, কিন্ত সৈনিকনিবাসের শঙ্খলা ঞ্সক্ষ। করা স্ুসাধ্য হইল না। অল্প- 
খ্যক ইউরোপীয় সৈম্ত দারা একবারে দুই দ্দিক রক্ষা করিবারও স্বিধা 
ছিল না। সুঠরাং অবিলম্বে বাজারে ও দৈনিকনিবাসে নানা গোলযোগ 
উপস্থিত হইল। উদ্ভেজিত জনসাধারণ বাজ্জারে লুঠতরাজ করিতে লাগিল, 
সৈনিকনিবাপে ইউরোপীয় আফিসরদিগের বাঙ্গলা, তোক্তনগৃহ, উপাস্না- 
মন্দির 'প্রভৃতি বিনুণ্তিত ও ভন্মীভৃত হইতে লাগিল। র্রাত্রিকাঁলে উত্তেজিত 
লোকের ভয়াবহ কোলাহল এবং গরগনব্যাপী ধুমস্ত,প ও গ্রজলিত বহিশিখা 
বাতীত আর কিছুই শ্রতিগোচর বা দৃষ্টিগোচর হইল না। এই বিশৃঙ্খলা ও 
অশান্তির মধ্যে সর্কধ্বংসকর ভয়ানক বিগাবের সময়ে ইগরেজ আফিসরদিগের 


পঞ্জাব। ১৯ 


পরিবারবর্গ নিরাপদে ইউরোপীয় সৈনিকনিবাসে ছিল। উন্ডেজিত জনসাধারণ 
. ৰা সিপাহীগণ তাহাদের কোনরূপ অনিষ্টসাঁধনে উদ্ভত হয় নাই। 

এ পর্যাস্ত ৫৭গণিত দলের সিপাহীরা আপনাদের সন্নিবেশস্থলে স্থির 
ভাবে ছিল। তাহাদের কেহ ৪:সংখাক দলের উত্তেজিত সিপাহীদিগের সহিত 
সম্মিলিত হয় নাই। যখন রাত্রি প্রভাত হইল, তরুণ তপনের করজালে যখন 
ফি:রাজপুরের ক্ষেত্র উদ্ভাসিত হইয়া! উঠিল, তখন দেখা গেল যে, তাহাদের 
দলের অতি অল্প সংখ্যক লোকই স্থানান্তরে গিরাছিল। ব্রিগেডিয়ার ঈনেস 
এই জন্ঠ এই দলের স্পাহীদ্দিগকে কহিলেন যে, যদি তাহারা ইউরোপীয় 
সৈনিকনিবাসের সম্মুধে ধীৎভাবে অস্ত্র পরিত্যাগ করে, তাহা হইলে তিনি 
তাহাদিগকে রাজভক্ত বলিয়া! স্বীকার করিতে প্রস্তত আছেন। ব্রিগেডিমারের 
এই কথায় উক্তদলের একাংশ অস্ত্রপরিত্যাগ জন্য নির্দিষ্ট স্থানে যাত্রা করিল। 
আপরাংশও তাহাদের অনুগমনে প্রস্তত হইল। কিন্ত এই সময়ে ৬১সংখ্যক 
দলের ইটরোপীয় নৈনিকেরা ৪৫সংখ্যক দলের কতিপয় সিপাহীর বিরুদ্ধে 
অগ্রসর হওয়াতে ৫৭সংখাক দলের সিপাহীরা ভাবিণ যে, তাহারা ও অবিগন্বে 
আক্রান্ত হইবে । সুতরাং তাহার! স্থির থাকিতে না পারিয়া ইতস্ততঃ ধাবিত 
হইল। তাঁহাদের অধিনায়কের! তাহাদিগকে স্থিরভাবে রাখিবার চেষ্টা 
করিলেন। তাহাদ্দের চেষ্টা অনেকাংশে সফল হইল। ৫৭সংখাক দলের 
সিপাহীর ক্রমে একস্থানে সমবেত হইল এবং ধীরভাবে ইউরোপীয় সৈনিক- 
নিবাসে যাইয়া অস্ত্র পরিতাঁগ করিল। এদিকে ৪৫সংখাক দলের সিপাহীরা 
ইঙ্গ রেজ রাজপুরুষদিগের বশীভূত হইল না। তাহার! পূর্বের স্ায় অধীরভাবে 
ইতস্ততঃ ঘুরিয়া বেড়াইতে লাগিল। ব্রিগেডিগ্নার এন্সন্ত তাহাদের অস্ত্রাগার 
বিনষ্ট করিবার প্রস্তাব করিলেন। অবিলম্বে প্রস্তাব কার্যে পরিণত হুইল । 
দূরাগত বজনির্ধোষের স্যার ভয়ঙ্কর শব্ধ ছুই বার ফিরোজপুরবাপীর্দিগের প্রুতি- 
প্রবিষ্ট হইল। যুহুূর্তমধো ৪৫মংখাক সিপাহীদলের অস্ত্ররক্ষাগৃহে গোলাগুলি 
বারুদ প্রভৃতি ভন্মস্তপে পরিণত হইল 

৫৭সংখ্যক দলের সিপাহীগণ যখন নিরস্ত্রীকূত হইল, গোলাগুলি প্রভৃতির 
সহিত অগ্নাগার যখন বিধ্বস্ত হইয়া! গেল, ১০সংখ্যক দলের অশ্বারোহী সৈনিক- 
গণ যখন তাহাদের অধিনায়কগণের অনুরক্ত রহিল, তখন ৪৫সংখাক দলের 


২০ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


দিপাহীদিগের সমস্ত আগা নিশ্মল হইল। তাহারা এখন আপনাদের সামরিক 
পরিচ্ছদ ও অন্্শগ্ন দইয়! দিল্লীর দিকে ধাবিত হইল। কিন্তু ৬,সংখ্যক 
দলের ইউরোপীর সৈনিকগণ তাহ'দের অনুসরণে নিরস্ত থাকিল না। এহ 
দলের সৈনিক পুরুষগণ কামান লইয়া, তাহাদের পণ্চান্ধাবিত হইল। এদিকে 
১*সংখাক অশ্বারে।হিদল৪ অনুসরণকারী টৈনিকগণের সহায়তা করিতে 
লাগিল। এই সকল সৈগ্ঠ ফিরোজপুব হইতে ১২ মাইল পর্যন্ত গমন 
করিল। এইরূপে তাড়িত হইয়া ৪৫সংখ্যক দলের সিপাহীগণের অনেকে 
ক্ুদ্র পল্লীতে বা! জনশুগ্ত জঙ্গলে আম্মগোপন করিল । অনেকে অনুসরণকারী 
সৈম্তকর্তৃক ধৃত হইল, অনেকে পল্লীবাসীদ্দিগের হস্তগত ও রাজপুরুষগণের 
লমক্ষে সমানীত হইল, অনেকে অনুসরণকারী সৈম্ত ও প্রভৃভক্ত পল্লীবাসীদিগের 
হস্ত হইতে মুক্তিলাভ করিয়া, দিল্লীতে গিরা, উত্তেজিত সিপাহীদিগের সহিত 
মিশিল । 

এইব্ূুপে ফিবোজপুরে সিপাহীর্দিগের উত্তেজনা তিরোহিত হইল, ক্িরোজ* 
পুরের প্রসিন্গ অস্ত্রাগার এইরূপে ব্রিটিশ রাজপুরুষদিগের অধীন রহিল। কিন্তু 
লাহোরের ঘটনার সহিত তুলন! করিলে ফিরোজপুরের ঘটন! ইঙ্গরেজদিগের 
পক্ষে তাদুশ গৌরবকর ব! লাভজনক বলিয়া পরিগণিত হইবে না । ফিরোজ- 
পুরের অন্ত্গারে ইঙ্গরেজদিগের আধিপতা অক্ষুপ্ন রহিয়াছিল বটে, কিন্তু 
উহার বাজার বিলুষ্ঠিত হইয়াছিল । ইউরোপীয় আফিদরদিগের বাঙ্গ লা ভন্মসাৎ 
হইয়াছিল । ৪৫সংখ্যক সিপাহীদলের অস্ত্ররক্ষাগৃহে গোলাগুলি প্রভৃতি বিনষ্ট 
হইয়া! গিয়াহিল। ভয়াবহ বিপ্রবের অনেক্চিহ্ন ফিরোজপুরের অনেক স্থানে 
পরিস্ফুট হইয়াছিল। যাহা হউক, ফিরোজপুরের প্রসিদ্ধ অন্ত্রাগার হস্তগত 
থাকাতে গবর্ণমেণ্টের পক্ষে পরিশেষে সবিশেষ সুবিধা হঈয়াছিল। যদি অন্ত্রাগার 
ব্িটিশ গবর্ণমেন্টের অধিকা রন্র&ট হইত, উহ্বার রাশীরুত গোলাগুপি বারুদ প্রভৃতি 
যদি উত্তেজিত পিপাহীদ্িগের অধিকারে থাকিত, তাহা! হইলে দিলীতে পুনর্বার 
আধিপত্যস্থাপন ব্রিটিশ গবর্ণমেন্টের ছুঃসাধ্য হইয়। উঠিত । 

ফিরোজপুরের স্তায় ফিলোরনামক স্থানেও একটি প্রসিদ্ধ সৈনিকনিবাস 
ছিল। সুতরাং ফিরোজপুরের নায় ফিলোর রক্ষা করাও ইঙ্গরেজ রাজপুরুষ- 
দিগের 'প্রধান চিন্তনীয় বিষয় হইয়াছিল । ফিলোরের ছূর্গ জলন্ধর ও লুধিয়ানার 


পঞ্জাব। ২১ 


মধ্যভাগে এবং দিল্লীতে যাইবার রাজপথের পার্খে অবস্থিত ছিল। দ্র্গের 
অস্ত্রাগার গোলা গুলিবাঁরুদ 'প্রভৃতিতে পরিপুর্ণ ছিল। ছুর্গের অনতিদুরে 
সৈনিকনিবাসে তৃতীয় পদাতিদ্ল অবস্থিতি করিতেছিল। ২৪ মাইল 
দূরে জলন্ধর ছ্রেসনে ৮ সংখাক ইউরোপীয় সৈনিকদল, এক দল এতদ্দেশীয় 
অশ্বারোহী এবং ৩৬ সংখ্যক ও ৬১ সংখ্যক দলের সিপাহীগণ ছিল । শেষোক্ত 
ছুই দল প্িপাহীর বিশ্বস্ততার উপর কর্তৃপক্ষের সন্দেহ জন্বিয়াছিল। কিন্ত 
তখন তাহার্দের 'এই অবিশ্বস্ত-র বিষয় সপ্রমাণ করিতে কেহই উদ্যোগী 
হয়েন নাই | 

১১ই মে দিল্লী ও মীরাটের ঘটনার সংবাদ টেলিগ্রাফে জলন্ধর 
হইতে লাহোর যায়। সংবাদ অম্পষ্ট ছিল। উহা! অতিরঞ্জিত হওয়া! অসম্ভব 
ছিল না। সুতরাং সংবাদ প্রাপ্তি মাত্র সেই দিন কর্তব্যনিদ্ধারণের আয়োজন 
হয় নাই। তৎপর দিন সমুদস্ব সন্দেহভগ্জন হয়। অতিরঞ্জনের সম্তাবন। 
অন্তহিত হয়। ঘটনার সত্যতাসধ্গ্জে সন্দেহে দূর হইয়া যায়। সৈনিক- 
নিবাসের অধ্যক্ষ প্রধান কর্দমচ।রিগণের সত পরামশ করেন। 

ফিলোরেব দুর্গে ইঙ্গরেজ সৈন্ত রাখাই সিদ্ধান্ত হয়। রাব্রিকালে 
সিপাহীদিগের অজ্ঞাতসারে এক দল ব্রিটিশ সৈগ্ত ফিলোরে যাত্রা করে। 
এদিকে অন্তান্ত বিষয়ে ও সাবধান তাপহকারে কার্য হইতে থাকে । ইউরোপগীক়্ 
বালকবালিকাঁ ও মহিলাদ্িগকে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে রাখা হয়। 
কামান সকল যথাস্থানে সজ্জিত হ্য়। টৈনিকনিবাসের গ্রত্যেক আফিসা'র 
অবশ্থন্তাবী আক্রমণের নিবারণ জন্ত প্রস্তুত হইয়া থাকেন। ইহারা প্রতি- 
মূহ্র্তে ভয়াবহ বিপ্লবের আশঙ্কায় বিচলিত হইতেছিলেন। প্রতি মুহূর্তে 
আপনাদিগরকে বিপত্তিজালে পরিবেষ্টিত বনিম্া মনে করিতেছিণেন। অদূরে 
কোনরূপ কোলাহল শ্রুতিগোচর হইলে, কেহ কোন কার্যযান্থরোধে কোন স্থানে 
দ্রুতবেগে গমন করিলে ইহার! ভাবিতে লাগিলেন যে, ভয়ঙ্কর সময় উপস্থিত 
হইয়াছে ; উত্তেজিত সিপাহীর! তাহাদের বিরুদ্ধে অগ্রসর হইতেছে, তাহাদের 
কুলকামিনী ও শিশুসস্তানগণের জীবন সঙ্কটাপন্ন হইয়া উঠিয়াছে। ইহারা 
দিবারাত্রি এইরূপ আশশ্কাগ্রস্ত হইয়। কালাতিপাত করিতে লাগিলেন। সজ্জিত 
কামানের পার্খে প্রস্তরধগুসমূহ স্ত,পাকারে রাখা হইয়াছিল। যদি অশ্বারোহী 


২২ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


সৈনিকের কামান অধিকার করিতে অগ্রসর হয়, তাহা হইলে এ্ঁ সকল 
প্রস্তর তাহাদের প্রতি নিক্ষেপ কর! হইবে বলিয়া স্থির হইয়াছিল । যাহা 
হউক, জলন্ধরে কোনরূপ গোলযোগের় আবির্ভাব হইল ন1। সিপাহীর! সহ্‌সা 
উন্মত্ত হইয়। ভয়াবহ কাণ্ডের অবতারণ করিল না। আফিপরদিগের গভীর 
আশঙ্কা ক্রমে অস্তহিত হইল। 

এদিকে ফিলোরে ইঙ্গ রেজ সেনানায়ক আত্মরক্ষার যথোচিত উপায় অব- 
লম্বন করেন। টেলিগ্রাফের জনৈক কম্মচারীর উদ্যোগে অবিলম্বে ছুর্গমধ্যে 
টেলিগ্রাফ, শ্বাপিত হয়। এ কর্মচারী টেলিগ্রাফের সাহায্যে জলন্ধর হইতে 
ংবাদৃসংগ্রহ করিতে থাকেন। কিছু ক্ষণ পরে জলম্ধরে ব্রিটিশ সৈনিকপুরুষ- 
দিগের আগমনবার্তী ফিলোরের প্রধান সৈনিকপুরুষের গোচর হয়। হুর্গাধ্ক্ষ 
আশ্বস্তহদয়ে সাহাব্কারী সৈনিকর্দিগের আগমন প্রতীক্ষা করিতে লাণি- 
লেন। এদ্দিকে তর্গে যে সকল ইউরোপীয় সৈনিক পুরুষ ছিল, তাহাদিগকে 
বাত্রিকালে সজ্জিত থাকিতে বল! হইল। স্বল্পমাত্র ইন্গরেজ সৈনিক এই 
আদেশে সাহসনহকারে তুর্গরক্ষায় 'প্রস্তুত হইতে লাগিল। হৃুর্য্য অন্ত!চলে 
গমন করিল। তুর্গদ্ধার নিরুদ্ধ হইল্‌। ইউরোপীয় সৈনিকেরা অস্ত্রশস্ত্র 
সজ্জিত হুইয্বা পর্ধ্যায়ক্রমে দ্বারদেশে পাহারা দিতে লাগিল। কেহ কেহ 
প্রাচীরে উঠিগ্তা অনূরবন্তী সৈনিকনিবাসে সিপাহীদিগের গতিবিধি পর্যবেক্ষণ 
করিতে লাগিল। কিন্তু সৌভাগাক্রমে সৈনিকনিবংস শান্িপূর্ণ রহিল। ছুর্গের ও 
প্রশাস্তভাব অব্যাহত থাকিল। দিপাহীরা উত্তেঞ্রনার পরিচয় দিল ন!। 
বিপ্লবেরও হৃচনা দেখা গেল ন1। নিরুদ্কেগে রাত্রি অতিবাহিত হইল। 
নিরুদ্বেগে সুখমরী উষা' অরুণরঞ্জিত হইয়া! হাসিতে হাসিতে দেখা দিল। 
উষাভাগে সাহাধ্যকারী সৈণিকদল সমাগত হইল। ফিলোরের ইউরোপীর়গণ 
ইহাদের উপস্থিতিতে উল্লাসপ্রকাশ করিতে লাগিলেন। মুহুর্তমধো হুর্গদার 
উদঘাটিত হইল, মুহূর্তমধ্যে জলন্ধরের দেড় শত সৈনিক পুরুষ ছুর্গে প্রবেশ 
পূর্বক উহার রক্ষার ভার গ্রহণ করিল। ফিলোরের অস্্রপূর্ণ প্রসিদ্ধ 
দর্গ ব্রিটিশ সৈনিকপুরুষদিগের অধিকারে রহিল । কর্তৃপক্ষ জলন্ধরের সিপাহী- 
দিগকে নিরন্তর করিতে উদ্ভত হয়েন নাই । জলম্বরের নিকটে অনেকগুলি 
সৈনিকনিবাস ছিল। যদি জলন্বরের সিপাহীর নিরস্ত্রীকৃত হইত তাহা হইলে 


পঞ্জাব । ও 


হুশিয়ারপুর, কাঙ্গারা, নূরপুর ও ফিলোরের দিপাহীগণ তাহাদের নিরস্্রীক্ৃত 
সহযোগীদিগের সাহাধাণর্থ ব্রিটিশ সৈনিকদিগের বিরুদ্ধে সমুখিত হইত। কর্তৃপক্ষ 
এইরূপ আশঙ্কা করিয়া নিরন্ত্ীকরণে উদ্যত হয়েন নাই | যাহ! হউক, 'এক জন 
তরুণবরস্ক শিখ ভূপতি উপস্থিত সম্কটকালে জলন্ধরে ইঙ্গরেজ রাজপুরুষের 
সবিশেষ সহায়তা করেন। জলন্ধর এবং বিপাশা নদীর মধাবর্ভী কর্ূুরতলা 
রাজ্োর অধিপতি রণধীর সিংহের সাহাযা না পাইলে ইঙ্গরেজদিগকে উপস্থিত 
সময়ে সাঁতিশয় বিরত হইতে হইত । ১৮৪৬ অব জলন্ধরের দে।আব অধিকার 
কালে ব্রিটিশ কোম্পানি কর্পরতলা রাজ্যের কিয়দংশ গ্রহণ করেন। রণধীর 
সিংহ ১৮৫৩ অবে কপূররিতশার অধিপতি হন্বেন। উপস্থিত সময় ইহার বরদ 
২৬ বৎসরের অধিক ছিল না । 'এই তরুণ বয়পেই ইহার অপামান্য কর্তবাবুদধি, 
অবিচলিত ধীরতা ও মহীয়সী সহিষ্ণত। ছিল' ব্রিটিশ কোম্পানি ইহার রাজোর 
একাংশ গ্রহণ করিলেও ইনি বিপন্ন ইঙগরেজদিগের সাহাযা করিতে বিমুখ হয়েন 
নাই অপামান্ত দয়া ও বলবতী পরোপকা'র প্রবৃত্তি ইহাকে এইরূপ মহত্বর 
কার্ধসাধনে প্রবন্তিত করিয়াছিল। জলন্ধরের ইঙ্গরেজ রাজপুরুষ যখন মহারাজ 
রণধাবের সাহাষ্ প্রার্থী হইয়া কর্ূরিতলায় দূত প্রেরণ করেন, তখন রণধীর 
সিংহ আপনাদের পবিব্ধ তীর্থ হব্রিদ্বারে গিয়ছিলেন। তীর্থস্তান হইতে প্রত্যা- 
গমন কালে তিনি ১১ই মে ফিলোরে উপনীত হয়েন। এই সময় তাহার মন্ত্রীও 
উপস্থিত হইয়া ইক্গরেজ রাজপুরুষদিগের সাহাযা প্রার্থনার বিম্‌য় তাহার গোচর 
করেন। মহারাজ রণধীর সিংহ অবিলম্বে জলন্ধরে উপনীত হয়েন। তীহার 
সমস্ত অনু5র ইংরেজ রাজপুরুষদিগের কার্যাদাধনে নিয়োজিত হয়। এতদ্বাতীত 
তিনি আপনার পাঁচ শত সৈনিকপুরুষ ও ঢুইটি কামান জলন্ধরের ডেপুটি 
কমিশনরের হস্তে সমর্পণ করেন। কাম।ন দুইটি সিপাহীদ্িগের আরুমণ- 
নিবারণার্থ যথাস্থানে সন্নিবেশিত হয় । সৈনিক পুরুষগণ কারাগার ও অন্তান্ত' 
স্থান রক্ষার ভার গ্রহণ করেন) ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের আধপতিগণ 
উপস্থিত সময়ে এই কূপ ব্রিটিশ গবর্ণমেণ্টের সাহায্য করিয়াছিলেন। ভয়াবহ 
বিপ্লবসাগরের প্রচণ্ড তরঙ্গাভিঘাতে বখন সমস্ত ভারতবর্ষ প্রতিমুহুর্তে 
কম্পিত হইতেছিল, ব্রিটিশ শাসনের স্ূঢ় ভিত্তি যখন এই আঘাতে বিচুধিত- 
প্রায় বলিয়। অনুমিত হইয়াছিল, তখন এই ভূপতিগণই অটলভাবে সেই তরঙ্গের 


২৪ সিপাহীযুদ্ধের ইতিহাঁস। 


গতিরোধে দণ্ডায়ম।ন হইয়াছিলেন। তরুণবয়স্ক মহারাজ রণধীর সিংহ বিপদের 
সময়ে গব্ণমেণ্টকে সাহাষাদানে বিমুখ হয়েন নাই। দয়াধর্শে তাহার প্ররুতি 
'এইরূপ উন্নত হইয়াছিল। অসামান্ত মহান্ুভাবতায় তাহার কার্য এইরূপ 
প'বত্রভাবে গৌরবান্বিত হইয়া উঠিয়াছিল। 

কিন্তু সুবিস্তৃত পঞ্চনদের ্রান্তভাগে আর একটি স্তান ছিল। এস্থানে 
বহুসংখাক সিপাহীসৈন্ত অবস্থিতি করিতেছিল । সৈনিকনিবাসের সুদৃঢ় ছুর্গে, 
সুসজ্জিত যুদ্ধোপ্করণে, এ স্থানে সৈনিক পুরুষদিগের মধো সবিশেষ প্রসিন্ধিলাভ 
করিয়াছিল। হা পৃর্ব্বে মদ্ধপ্রিয় আফগানদিগের অধিকৃত ছিল। নওশেরার 
নিকটবগ্ী খেরাইনামক স্থানের মহাধুদ্ধে পঞ্জাবকেশরীর অভভূত রাাকৌশলে, 
সর্বোপরি ফুলাসি'হের অপামান্ত পরাক্রমে আফগানদিগের পরাজয়ের সহিত 
এর স্থানে শিখদিগের খিজয়পতাক উড্ডীন হয় । শেষে শিধদ্িগের অধঃপতনের 
সহিত পঞ্জাব বিটিশ কোম্পানির অধিকারভুক্ত হয়। এর স্থানও পঞ্জাবের সহিত 
কোম্পানির অধিরুত ও সৈনিকনিবাসে সুরক্ষিত হইয়া উঠে। আফগানের। 
যে স্থান রক্ষার জন্য এক সময়ে মহারাজ রণজিৎ সিংহের ব্যহভেদে অগ্রসর 
হইয়াছিল ; ফুলাসিংহের অনাধারণ শক্তিতে নিপীড়িত হইয়া, তাহার! থেস্থানে 
অকাতিরভাবে অনন্তনিদ্রায় অভিভূত হইয়াছিল । এবং ফুলাসিংহ স্বয়ং যে স্থানের 
অধিকারে বীরত্বের একশেষ দেখাইয়া! আত্মবিসর্জন করিয়াছিলেন, আফগানি- 
স্তানের লোকে পে স্থানের বিষয় বিস্বৃতিসাগরে বিসর্জন দেয় নাই । ছুই বৎসর 
অতীত হইয়াছিল, পঞ্জাবকেশরীর পঞ্চনদ নূতন রাক্ষশক্তির সঞ্চারে নুতনত্থে 
পরিণত হইয়াছিল। মহারাজ রণজিৎ দিংজ্রে রত্ররাশি স্থানান্তরিত হইয়াছিল । 
কিন্ত এ স্থানের পূর্বতন কাহিনী আফগানব।সীদিগের স্থৃতিপট হইতে অন্তহিত 
হয় নাই। আফগানিস্তানে বহুবিধ পরিবর্তন ঘটলে৪ এবং রণজিৎ সিংহের 
রাজা ব্রিটিশনিংহের পদানত হইলে ও পঞ্জাবের প্রান্তবন্তী পেশাবর পরলোকগত 
আফগানদিগের অসামান্ত আত্মত)াগ ও বীরত্ব কীর্তির নিদর্শনম্বরূপ | 

পেশাবর নগর সিদ্ধুনদ হইতে চল্লিশ মাইল এবং খাইবর গিরিসঞ্চট হইতে 
দশ মাইল অন্তর অবস্থিত। এই নগর ভারতসাত্রাজোর অন্তর্গত হইলেও 
ইহাতে আফগানিস্তানের অনেক সাদৃশ্ত পরিব্যক্ত হয়। আফগানিস্তানের 
নগরের ন্যায় এই নগরের রাজপথসমূহ বৃক্ষশ্রেণীতে স্ুশোভিত। বেদানা, 


পঞ্জাব। ২৫ 


আঙ্কর, কিসমিস প্রতৃতি আফগানিস্তানের ববিধ ফল এই নগরেও পর্য্যাপ্ত- 
পরিমাণে বিক্রীত হয়। আফগানিস্তানের অবলাকুলের ন্তায় এই নগরবাপিনী 
রমণীদদিগের মধ্যেও অবরোধ প্রথা পরিদৃষ্ট হইয়। থাকে । সর্বোপণর আফগান- 
দিগের সহিত এই নগরের অধিবাপিবর্গের আকৃতিগত সার্ৃশ্ত লক্ষিত হয়। 
সংক্ষেপে, নগরের বাহ্দৃপ্ত এবং নগরবাপীদিগের আচার ব্যবহার ও আকার- 
প্রকার দেখিলে স্পষ্ট বোধ হয় পেশাবর এক সময়ে আফগানরাজোর অন্তর্গত 
ও আফগানজাতির প্রাধান্তের পরিচায়ক ছিল। পেশাঁবরের সৈল্িকনিবাস 
ভারতবর্ষের অন্তান্ত সৈনিকনিবাসের অনুরূপ ছিল। উহার কাওয়াজের 
ক্ষেত্রে ছয় হাজার সৈনিকপুরুষের সমাবেশ হইত। ভারতের অন্যান্ত সৈনিক- 
নিবাসের স্তায় পেশাবরের সৈনিকনিবাসে প্র[চীরবেষ্টিত গৃহ ছিল। পথ 
সকল শ্রেণীবদ্ধ সরল বেখার ন্যায় ছিল। ইউরোপীয় আফিপরদিগের 
জন্ত লোছিতব্ণ বারিক ছিল, এবং সিপাহীদিগের জন্ত মুত্প্রাচীরে পরিবেষ্টিত 
তৃণাচ্ছদ্দিত গৃহ ছিল। এই নগরে আগ্রার স্তায় বহুসংখক ধর্মোন্মত্ত মুসলমান 
বাস করিত। প্রশগ্ত বাজার উচ্ছংজ্ঘলগ্রকৃতি লোকে পরিপূর্ণ ছিল। পেশা- 
বরবিভাগে ২,৫০* ইউরোপীয় সৈন্য এবং ১৯,০০০ সিপাহী শাস্তিরক্ষায় নিয়ো- 
জিত ছিল। 

পেশাবর অন্ান্ত বিভ!গের ন্যায় সুরক্ষিত হইলেও অধিকতর বিপত্তিপূর্ণ 
ছিল। এন্থানের সমগ্র সিপাহী সৈগন্ত উত্তেজিত হইলে স্বল্পমাত্র ইউরোপীয় 
সৈন্ত তাহাদের গতিরোধে সমর্থ হইত না। এতঘ্যতীত সীমাস্তভাগে ছর্ধির্য ও 
লুষ্ঠপ্রিয় পার্ধত্য জাতিসমূহের আবাম ছিল । আফ্রে্দি, ইউসফজি 
প্রভৃতি পার্ধতাজাতি ধর্থোন্মাদদে এবং বিলুগ্ঠনের অভিপ্রায়ে, উত্তেজিত 
সিপাহীদিগের স্তায় গবর্ণমেন্টের বিরুদ্ধাচরণে অগ্রসর হইত। ভীষণ বিপ্রব- 
সাগরের এইকপ ছুটি প্রবল তরঙ্গ যি ছুই দিক হইতে ইঙ্গরেঙজের বিরুদ্ধে ধাবিত 
হইত, তাহ! হইলে হয় ত ইঙ্গরেজ উহার গতি নিরুদ্ধ করিতে ব্যতিব্যস্ত হইয়া 
পড়িতেন। 

এই সকল উচ্ছ্‌ঙ্খল পার্বত্য জাতির আক্রমণ ব্যতীন্চ ব্রিটিশ গবর্ণমেন্টের 
আরও একটি আশঙ্কার বিষয় ছিল। গিরিসন্কটের বহির্তাগে কাবুল এবং 
কান্দাহারে আফগানের! বাস করিতেছিল। আফগানিস্তানের আমীর দোস্ত 

৪ 


২৬ সিপাহীষুদ্ধের ইতিহাস। 


মহম্মদ খা যদিও ইলগরেজদিগের সহিত অর্থের বিনিময়ে বন্ধুত্বপাশে আবদ্ধ 
ছিলেন, তথাপি পেশীবরঘটত পূর্র্ব বিবরণ তীহার স্থৃতিপটে জাগরূক ছিল। 
শিখদিগের পরাক্রমে পেশাবর কিরূপে তাহার রাজ্য হইতে খ্খলিত হইয়াছিল, 
এই চিরাভীষ্ট উপতাকার জন্ত তীহার শ্বদেশীযগণ কিরূপ বীরত্ব প্রক।শ 
পূর্বক বীরশধ্যাযস শয়ন করিগ্াছিল, নওশেরার নিকটবর্তী সমরালপনে 
নরশোণিত প্রবাহের সহিত রণজিৎ সিংহের বিজয়পতাকা কিরূপে পেশাবরে 
উদ্ভঠীন হইয়াছিল, তাহার আমুল বৃত্তান্ত দোস্ত মহম্মদ ভুলিয়া যান নাই। 
স্বাধিকত জনপদ পরহস্তগত হওয়াতে পোস্ত মহুম্মদের হৃদয়ে আঘাত 
লাগিয়াছিল। যদিও পেশ!বর পঞ্জাবের সহিত ব্রিটিশ কোম্পানির অধিকারভূক্ত 
হইয়াছিল, ব্রিটিশ কোম্পানি যদিও দোস্ত মহম্মদকে অর্থ দ্র! পরিতোধিত 
করিয়াছিলেন, তথাপি দোন্ত মহম্মদ পেশাবরের পুনরুদ্ধারের চেষ্টায় বিসর্জন 
দেন নাই। যে অন্ুতাঁপানলে তাহার হৃদয় দ্ধ হইতেছিল, দেই অন্থতাপের 
উত্তেজনায়, তিনি অভীষ্ট জনপদের উদ্ধারে অগ্রণর হইতে পারিতেন । পেশাবরের 
অধিকার জন্ঠ আমীরের এইরূপ চেষ্টা বিপত্তিময় 'ও অপরিণামদশিতামূলক 
বলিয়া পরিগণিত হইতে পারে। কিন্তু যখন ভারতবর্ষের প্রধান প্রধান নগরে 
শাসনশৃঙ্খল? বিপ্লবের সঙ্ঘাতে বিপর্ধাস্ত হইতেছিল, যাহারা এক সময়ে ব্রিটিণ 
কোম্পানির সাম্রাজারক্ষার প্রধান অবলম্বনম্বরূপ ছিল, তাহারা যখন সহ্স! 
অস্ত্রপরিগ্রহ পূর্বক কোম্পানির বিরুদ্ধে সমুখিত হইয়া, তদীর় সাম্রাজ্যের 
ভিত্তি বিচপিত করিয়! তুলিয়াছিল, তখন আমীর পরিণামদর্শিতাঁয় বিসর্জন 
দিতে পারিতেন, অবশ্াস্তাবী বিপত্তিতে ৩ উপেক্ষা দেখাইতে পারিতেন। 
উপস্থিত সময়ে তাহার এইরূপ আগ্রহ বিদ্পপুর্ণ হইলেও, দুরদর্শিতা, 
বিচক্ষণতা৷ ও ভবিষাদ্ষ্টি অপেক্ষা অধিকতর প্রবল হইবার সম্পূর্ণ সম্তাবন। 
ছিল। যদ্দি এই সময়ে পেশাবরের উপত্যকায় সমগ্র সিপাহী দৈন্য ইঙ্গরেজের 
বিরুদ্ধে অস্ত্রধারণ করিত, আমীর ষদি চিরপোষিত বাসনা ফলবতী করিবার 
জন্য এই বিপ্লবের গতিবিস্তারে উদ্ধত হইতেন, বিলুনপ্রিয়, উদ্ধতপ্রকৃতি 
পার্বত্য-প্রদেশবাসিগণ বর্দি গঙ্গপালের স্তানস দলে দলে নানা স্থান আক্রমণ 
করিত, তাহা হইলে বোধ হয়, অল্পমাত্র ইঙ্গরেজ সৈম্ত ইহাদের গতিরোধে 
সমথ হইত না। সিপাহীদিগের অন্ত্রমালনে, আমীরের আক্রমণে, পার্বত্য 


পঞ্জাৰ ২৭ 


জাতির নিষ্পেষণে বোধ হয়, ইঙ্গরেজগণ সেই উপত্যকাপ্রদেশে অনস্ত- 
নিদ্রায় অভিভূত হইতেন। আমীর বদি অর্ধচন্দ্রচিহ্নিত, সবুজবর্ণ পতাক! উড্ডীন 
করিয়া, আপনাদের ধর্মপ্রচারকদিগের পবিত্র নামে ফিরিকীদিগের বিরুদ্ধে 
আফগানিস্তানের সর্দারদিগকে আহ্বান করিতেন, তাহা হইলে সমগ্র আফ- 
গাণিস্তান রণবেশ পরিগ্রহ করিত। আফগানের! ইঙ্গরেজ জাতির সহিত 
গ্রীতিহ্ত্রে আবদ্ধ ছিল না । যাহারা এক সমক্ষে তাহাদিগকে পরাজিত করিয়া- 
ছিল, তাহাদের চিরশোভাময় ড্রাক্ষাবন বিন করিয়। ফেলিয়াছিল, তাহাদের 
চিরপ্রপিদ্ধ স্থম্বাদব ফলের উদ্ভান শ্রীন্র্ট করিয়াছিল, তাহাদের চিরগৌরব- 
ময় রাজধানীর প্রাধান্তনাঁশে অগ্রসর হইয়াছিল, তাহারা উপস্থিত 
উত্তেজনার সময়ে তাহাদের সমক্ষে কপার পাত্র বলিয়া পরিগণিত হইত 
না। সম্ভবতঃ উত্তেজিত (সিপাহীদিগের সহিত মুঘলমানধিগের দমুখানে পেশাবর 
উপত্যকাম্ন ভীষণ কা সংঘটিত হইত । এরূপ হইলে ভবিষাতে যে, কি ঘটিত 
তাহ। বল! ছুঃসাধা, হয় ত শোগিতময়ী ঘটনাবণীর কথায় ভবিষ্যতের ইতিহাস 
পরিপূর্ণ হইত। সামান্ত অনবধানতায়, সামান্ত উত্তেজনান্ন এরূপ ভয়াবহ 
ঘটনার আবির্ভাব হইত যে, ইঙ্গরেজ তাহার প্রতিকুলে দণ্ডায়মান হইতে 
পারিতেন না। বিভিন্ন পার্বত্য জাতি দলবদ্ধ হইলে, আফগানের! অর্ধ- 
চন্দ্রচিহ্নিত পতাকা উড্ভীন করিলে, পেশাবর ইঙ্গরেজের হস্তপ্রষ্ট হইত। 
এই ভর়ঙ্কর ঘটন! জানাইব[র জন্ত বে।ধ হম, একজন বার্তাবহও জীবিত থাকিত 
না। পেশাবরের সহিত পঞ্জাব ব্রিটিশ কোম্পানির অধিকার হইতে বিচ্যুত 
হুইত। এই জন্ত উপস্থিত সময়ে পেশাবরের উপর নকলের দৃষ্টি নিপতিত হইয়া” 
ছিল। উন্তরভারতবর্ষের অধিবাসীরা পেশাবরের কথ। জানিবার জন্ 
সবিশেষ আগ্রহ প্রকাশ করিতেছিল। কাহারও সহিত সাক্ষাৎ হইলে ইহার! 
_ জিজ্ঞাসা করিত পেশ।বরের সংবাদ কি? পেশাবরের সংবাদ জানিবার জন্ত 
ভারতবাসীর কিরূপ আগ্রহ হইয়াছিল, তাহ! নিয়লিখিত একটি ঘটনায় পরিস্ফুট 
হইবে। 

গুন মাসের মধ্যভাগে অমুতসরে এই সংবাদ উপস্থিত হয় যে, সেনাপতি 
উইলসন সিন্ধুনদ্বের তীরে ছুই বার যুদ্ধে জয়ী হইয়া, অন্বালাস্থিত সৈন্তের সহিত 
সন্মিণিত হুইয়াছেন। এই সম্মিলিত ট্সন্তের পরাক্রমে দিপাহীরা তাড়িত 


২৮ দিপাহীধুদ্ধের ইতিহাস। 


হইয়াছে। প্রাতঃকালে এই সংবাদ অযৃতসরে উপস্থিত হয় । ঠিক এই 
সময়ে রাজ! সাহেব দয়ালনামক একজন সন্ত্রান্ত শিখ সর্দার শিষ্টাচাররক্ষার 
জন্য অমৃতসরের প্রধান রাজপুরুষের সহিত সাক্ষাৎ করেন। যৃদ্ধজয়ের সংবাদে 
উংফৃল্ল হইয়া, রাজপুরুষ শিখসর্দারকে আপনাদের বিজয়বার্তী জানাইলেন। 
কিন্তু সন্ত্রান্ত সর্দার তাহাতে ততটা মনোষোগ দিলেন না। অমুত্সরের 
ইঙগরেজগণ ধে বিষয়ের জন্ত আহ্লাদ প্রকাশ করিতেছিলেন, সর্দার সে বিষয়ে 
মনোযোগী না হইয়া, রাজপুরুষকে আগ্রহসহকারে জিজ্ঞাসা! করিলেন, “পেশা- 
বরের সংবাদ কি?” রাজপুরুষ উত্তর করিলেন, “সংবাদ খুব ভাল, সেখানে 
সকলেই শাস্তভাবে রহিয়াছে ।” সর্দার গন্তীরভবে কহিলেন, “আপনার মুখে 
যাহ] গুনিল।ম, তাহাই সর্বাপেক্ষা ভাল সংবাদ।” শিখসর্দারের এই কথায় 
রাজপুরুষের ভাবাস্তর উপস্থিত হইল । রাজপুরুষ বাগ্রভাবে জিজ্ঞ/স! করিলেন, 
“আপনি সর্বদাই এইরূপ আগ্রহসহকারে পেশাবরের কথা জিজ্ঞাসা করেন 
কেন?” শিখসর্দার সহল! এ কথ।র উত্তর দ্বিলেন না । তিনি গন্ঠীরভাবে 
আপনর শ।লের প্রান্তভাগ ধরিলেন, এবং উহার একাংশ অঙ্গুলিদ্বার। 
ঘুরাইতে লাগিলেন। অনন্তর পর্বের স্টায় গন্ভীরভাবে কহিলেন, “যদি 
পেশাবর আপনাদের অধিকারত্রষ্ট হয়, তাহা হইলে সমগ্র পঞ্জাব বিদ্রোহা- 
বর্তে এইরূপ ঘথুরিতে থকিবে।” শিখনর্দারের এই কথা অতি ধথার্থ। 
যদি সিপাহীরা শৃঙ্খলাসহকারে যুদ্ধে প্রবৃত্ত হইত, ইঙ্গরেজেরা যদি ইহ।দের 
আক্রমণনিবারণে অসমর্থ হইতেন, তাহা হইলে বোধ হয়, পঞ্চনদের অদৃষ্টচক্ত 
আবর্তিত হইত। পেশ।বর নগর ফিরিনীরবিরুদ্ধে সমুখিত হইত । ইউসফংজি, 
আফ্রেদি, আফগান প্রভৃতি এক সুত্রে গ্রথত হইর! অদম্য উৎসাহ, অভাবনীয় 
তেজন্থিতা ও অনমনীয় শক্তির সহিত ফিরিঙ্গীর বিরুদ্ধে ধাবিত হুইত। স্বল্প 
মাত্র ইঙ্গরেজ এই উদ্বেলিত সৈন্ত-সাগরের গতিরোধে সমর্থ হইত না। এই 
সাগরের ভয়াবহ তরঙ্গে সমগ্র পেশাবর বিধ্বস্ত হইত, সমগ্র পঞ্চনদ বিপ্লাবিত 
হইয়া যাইত এবং মোগলের চির প্রসদ্ধ রাজধানীর ছুর্ভেছ্য প্রাচীরও বিকম্পিত 
হুইয়! উঠিত। 

উপস্থিত সময় পেশাবরে ৭ সংখ্যক ও ৮৭ সংখ্যক ইউরোপীয় সৈনিক দল, 
ছুই দল ইউরোপীয় কামানরক্ষক এবং অন্ত তিন দল ইউরোপীয় সৈন্ ছিল। 


পঞ্জাব । ২৯ 


এই সকল দলে ছুই হাজারের বেশী ইউরোপীয় সৈন্ত ছিল না। গক্ষান্তরে 
২১সংখ্যক, ২৪সংখ্যক, ২৭সংখ্যক, ৫১সংখাক ও ৫৪সংখ্যক দলের সিপাহীগণ 
অবস্থিতি করিতেছিল। এতদ্বাতীত অশ্বারোহী সৈনিকগণ ছিল। সমষ্টিতে 
প্রায় ৭৬ 'এতদেশীয় সৈনিক পুরুষ ছিল। কর্ণেল নিকলনন এবং মেজর 
এডওয়াডিন এই বিভাগের শাসনকার্য্যে নিয়োজিত ছিলেন । ব্রিগেডিয়ার 
নিভনী কটন পৈনিকনিবাসের অধ্যক্ষ ছিলেন। ৃ 

১২ই মে দিল্লীর সংবাদ পেশাবরে উপস্থিত হয়। মীরাট উত্তেজিত 
দিপাহীদিগের আক্রমণে শৃঙ্খলাশুন্য হইয়াছে 'দল্লী ইঙ্গরেজ রাজপুরুষদিগের 
অধিকার হইতে স্মলিত হইয়া পড়িয়ছে, বৃদ্ধ মোগল আবার আপনার পূর্ব- 
পুরুষদিগের গৌরবান্বিত সিংহাসনের অধিকারী হইয়াছেন । সিপাহীরা দলে 
দলে তাহার প্রাধান্তঘোষণা করিতেছে, মুসলমানের আবার আপনাদের 
পূর্বতন প্রাধান্ঠের প্রতিষ্ঠায় অগ্রসর হইয়াছে । সহসা এই বিপ্লবের সংবাদে 
নিকলসন ও এডওয়াডিস স্থির থাকিতে পারিলেন না। সেনাপতি রী 
ও ব্রিগেডিয়ার কটন এ সংবাদে চিন্তিত হুইলেন। পেশাবরের অদূরে 
নিঁবলি চেম্বারলেন নামক একজন সুদক্ষ সৈনিক পুরুষ অবন্থিতি করিতে 
ছিলেন। ব্রিগেডিয়ার উপস্থিত সঙ্কটক।লে পেশাবররক্ষার সম্বন্ধে মন্্রণা করিবার 
জন্ত তাহাকে আহ্বান করিলেন। চেথ্ারলেন কালবিলম্ব করিলেন না। 
তিনি ব্রিগেডিয়ারের আহ্বানে সবিশেষ সত্বরতাসহকারে পেশাবরে উপনীত 
হইলেন। 

১৩ই মে চেম্বারলেনের উপস্থিতির এক কি ছই ঘণ্টার পরে সেনাপতি 
রীডের ভবনে মন্ত্রণাভার অধিবেশন হয়। শাসনবিভাগের ও সমর- 
বিভাগের প্রধান কর্মচারিগণ উপস্থিত বিষয়ে কর্তবানির্ধারণ জন্য একক্র 
হয়েন। সভান্ন স্থির হয় যে, উপস্থিত গোলফে।গের সময়ে পঞ্জাবের শাসন- 
বিভাগের ও সমরবিভাগের কর্মচারী এক স্থানে অবস্থিতি করিবেন। সেনাপতি 
রীড সমগ্র সৈনিক দলের অধ্যক্ষ হইবেন। তাহাকে রাবলপিগ্ডিতে অথবা 
অন্ত যে স্থান উপবুক্ত বোধ হয় সেই স্থানে প্রধান কমিশনরের নিকটে থাকিতে 
হইবে। প্রধান কমিশনর এবং প্রধান পেনাপতি এক স্থানে থাকিয়া, এক 
মতানুসারে ও একবাকো কাঁধ্য করিবেন। উপস্থিত সময়ে সমরবিভাগের 


৬ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


প্রধান কর্ণচারীদিগের ক্ষমত। অব্যাহত রাখা একান্ত আবশ্তক হইয়াছিল। 
রণকুশল বীরপুরুষগণ ধাহাদের আদেশে পরিচালিত হয়, ধাহাদের বাহুবল ও 
_বুদ্ধিকৌশলের উপর নির্ভর করিয়া, বিশাল সৈনিক দল রাজোর অন্তঃশক্র ও 
বহিঃশক্রর ক্ষমতানাশে আগ্রহ প্রকাশ করে, ষশহাদের অসামান্ত ক্ষমতার 
বিকাশ দেখিয়া, বিপক্ষগণ প্রতিমুহ্র্তে আত্মপরাক্রম দর্শনে সন্কৃচিত, আত্ম- 
প্রাধান্তস্থাপনে শঙ্কিত 'ও আত্মপক্ষের গৌরববদ্ধনে সন্ত্রস্ত হয়, কোনরূপে 
তাহাদের ক্ষমতায় বাধ! দেওয়া উচিত বোধ হয় না। সেনাপতির প্রাধান্য, 
এবং ব্ৰাঙ্জাশাসনবিভাগের প্রধান কর্মচারীদিগের সহিত সকল বিষয়েই 
শ্টাহার একা দেখিলে সাধ।রণে ভাবিত যে, ব্রিটিশ সাম্রাজ্য অতি সুদৃঢ় 
ভিত্তির উপর স্থাপিত রহিগ্নাছে । রাজোর শানদুনভার যাহাদের হস্তে সমর্পিত 
রহিয়াছে এবং যাহারা সৈনিকবিভাগের পরিচালনভার গ্রহণ করিয়াছেন, 
তাঁহাদের মধো যর্দি কোন বিষয়ে অনৈক্য উপস্থিত হইত, সাধারণে যদি 
দেখিত শাসনবিভাগের গ্রধান পুরুষের ক্ষমতায় সৈনিকন্তাগের 
প্রধান পুরুষের ক্ষমতারোধ হইয়াছে, যিনি বীরপুক্ষগণের অধিনেতা 
হুইয়া, বীরেন্দ্রসমাজে প্রাধান্তলাভ করিয়াছেন, তিনি এখন শীতসন্রস্ত 
বৃদ্ধের ন্যায় সরিবিষয়েই সঙ্কুচিত রহিগ্নাছেন এবং ছুরবগাহ রাজ- 
নীতির ঘে!রতর আবর্তে পড়িয়া, ক্ষমতাত্রই হইয়াছেন, তাহ হইলে সৈনিক- 
দল বা সেনাপতির প্রতি তাহার্দের তাদুশ আস্থা থাকিত না। তাহার! 
হয় ত সেনাপতিকে ক্ষমত!শুন্য দেখিক্না, তুরূহ কার্দ্যস।ধনে অগ্রনর হইত এৰং 
ব্রিটিশসাভ্রাজ্যের ভিত্তি শিথিল ভাবিয়া, উহা! এপর্যন্ত করিধ়। ফেলিবার জন্য 
দলে দলে ভয়াবহ কাণ্ডের অবতারণা করিত । বিশেষতঃ উপস্থিত সময়ে যখন 
ভারতবর্ষের প্রধান প্রধান নগরে দিপাহীদ্দিগের উত্তেজনাবৃদ্ধি হইতেছিল, 
ইউরে।পীয়েরা যখন সর্ধস্বপরিত)াগ করিম প্রাণভয়ে ইতস্ততঃ পলায়ন 
করিতেছিলেন, নগরে নগরে যখন শাসনশৃঙ্খল। বিপর্যস্ত হইতেছিল, 
এবং উত্তেজিত জনসাধারণ যখন সম্পত্তি লুগ্ঠনের অ।শায় দলবদ্ধ হুইয়৷ চার 
দ্রিকে ঘুরিয়৷ বেড়াইতেছিল, তখন সৈন্যশাসনবর্তা ও রাগ্যশাসনকর্তার মধ্যে 
কোন বিষয়ে অনৈক্য দেখিলে এবং সৈন্যাধ্যক্ষ কোন বিষয়ে ক্ষমতাভুষ্ট হইলে, 
সিপাহীদিগের ম।হসবৃদ্ধির সহিত উত্তেত্বিত জনপাধারণের উৎসাহ বৃদ্ধি হইত। 


পঞ্জাব । ৩১ 


এই সকল বিবেচনা করিয়া, মন্ত্রণাসভার সদন্তগণ সেনাপতির প্রাধান]রক্ষ। 
কর! একান্থ আবশ্ত ক বলিয়া মনে করিলেন এবং একবাকো ও একবিধ পরামর্শ।- 
নুসারে কার্য করিবার জন্য তাহাকে প্রধান কমিএনরের নিকটে রাখিতে সম্মত 
হইলেন। সেনাপতি রীড সর্দাপেক্ষা গ্রধান কম্মচারী ছিলেন। বয়সের 
আধিক্য তাহার বভুদর্শিতা অটল এবং ধীরতা অবিচলিত ছিল। তিনি যদিও 
এড গয়ারডিদ বা চেথ্ধারলেনের ন্যায় কার্স্যকুশল বা ক্ষিপ্রকর্ম৷ ছিলেন না, তথাপি 
বয়সের আধিকে) ও সৈনিক বিভাগে প্রাচীন ত্বের সম্মানে প্রধান পে প্রতিষ্ঠিত 
হুইলেন। প্রাচীন সেনাপতি হার্বাট এডওয়ার্ডিস প্রভৃতির ক্ষমতা ও 
যোগাতা দেখিয়া, ঠাহাদের পরামর্শ অনুসারে কার্য করিতে প্রস্তত 
হইলেন । 

মন্্রণানভার দ্বিতীয় প্রস্তাব অনুসারে অস্থারী সৈনিক দল সংগঠিত হয়। 
অপেক্ষাকৃত বিশ্বস্ত ও কার্যযকুশল সৈনিক পুরুষগণ এই দলে প্রব্ষি হয়। 
এই দলের সন্বপ্ধে খ্বির হয় যে, যখন ষেস্থানে পিপাহীরা উত্তেজিত হইয়া, 
ইউরোীয়দিগকে আক্রমণ করিবে, তখনই এ দল সেই স্থানে আক্রমণ- 
নিবারণ জন্য প্রেরিত হইবে । এত দ্যতীত আটকের হর্দে যে সিপাহীদলের 
উপর সন্দেহ জন্গিয়াছিল, তাহাদিগকে স্থানান্তরিত করা গিদ্ধান্ত হুয়। 
এবং প্রস্তাব হয় ষে, ভাবী অনিষ্টের প্রতিবিধান জন্য এক জন বিশ্বস্ত পাঠান 
সর্দারের তত্বাবধানে কতিপয় পাঠান আটকের খেয়াঘাঠে পাহার! দিবে, 
সিপাহীদলকে এরূপ স্থানে পরস্পর বিচ্ছিন্নভাবে রাখা হইবে যে, উত্তেজনার 
সময়ে তাহার! পরম্পরের সাহাযা না পাঁইতে পারে এবং ইউরোপীয়ের। সহজে 
তাহাদের ক্ষমতারোধ করিতে পারে। 'এতদ্যতীত স্থির হয় যে, বিগেডিয়ার 
চেম্বারলেন কালবিলম্ব না করিরা প্রধান কমিশনরের সহিত পরামর্শ করিবার 
জন্য রাবলপিগ্ডিতে গমন করিবেন। এই সকল প্রস্তাব স্তার জন লরেন্দের 
অনুমোদিত হয়। অতঃপর গ্রধান সেনাপতি আন্সনের মতান্ুসারে 
ব্রিগেডিয়ার চেথ্াারলেন অস্থায়ী সৈনিকদলের অধাক্ হয়েন । 

১৬ মে সেনাপতি রীড ও ব্রিগেডিগ্নার চেম্বারলেন রাবলপিওতে প্রধান 
কমিশনরের নিকটে উপনীত হয়েন। এ দিনহার্বাট এডওয়ার্ডিদও প্রধান 
কমিশনরের আদেশে রাবলপিঙডিতে গমন করেন। স্যার জন লরেদ্দ যেরূপ 


৩২ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


দুরদর্শা সেই রূপ ুক্বুদ্ধিসম্পন্ন ছিলেন। গ্ুলদর্শা মানব প্রায়ই বিপদের 
সময়ে আপনাকে লইয়াই বিব্রত হয়। কিন্ত ধিনি দূরদর্শী, ধীর প্রকৃতি ও ভবিষ্যৎ 
বিষয়ের নির্ধারণে মদর্থ, তিনি বিপত্তিকালে কেবল আত্মবিষয়ের চিন্তায় নিবিষ্ট 
থাকেন না। তখন সমগ্র বিষয়ই তাহার চিন্তার বিষষ়ীভূত হইয়া! উঠে। তিনি 
ভবিষ্যৎ বুঝিপ্না সকল দিকেই দৃষ্টপাত করিয়া থাকেন। তখন সকল দিকই 
তাহার রক্ষণীয়, সকল জনপদই তাহার পালনীয় ও সকল বিষয়ই তাহার দর্শনীয় 
হয়। তিনি কেবল বর্তমান বিষয়ের প্রতি দৃষ্টিপাত করেন না, বর্তমানের ন্যায় 
ভবিষ্যৎও ঠাহার লক্ষ হম্ব। সেনাপতি হিউয়েট ভাবিয়াছিলেন যে, যখন 
তিনি মীরাটে অবস্থিতি করিঠেছেন, তখন কেবল মীরাট রক্ষা করাই তীহার 
কর্তব্যের মধ্যে পরিগণিত হইয়াছে । হিউয়েট ই ভাবিয়া, দিন্পীর দিকে 
দৃষ্টিপাত করেন নাই। তাহার অন্তঃকরণে কেবল মীরাটের চিন্তাই জাগরূক 
ছিল। কিন্ত স্যার জন লরেন্স পঞ্ডনদে অবস্থিতি করিনা, সমগ্র ভারতের বিষন্ন 
ভাবিতে লাগিলেন । উদ্ারতান্থলভ প্রশান্ত ভাবে, দৃরদর্শিতাস্থণত প্রশস্ত 
জ্ঞানে, ধীরতান্ুলভ পরিণাম-চিন্তাতে সকল বিষয়ই তাহার হৃদয়ঞ্গম হইল। 
তিনি আপনার কার্য প্রণাপী একটি নির্দিছ স্থানে আবদ্ধ করিয়৷ রাখিলেন না, 
একটি নির্দিষ্ট স্থানরক্ষার জন্য তিনি যত্রণীল হইলেন না। তিনি কেবল 
এই বলিয়া কার্ষ)ক্ষেত্রে গ্রবেশ করিলেন না যে, আগি পগ্রাবের শাসনকার্ধে। 
নিয়োজিত হইয়াছি, স্থৃতরাং কেবল পঞ্জাবরক্ষা করাই আমার কর্তব্য। 
পঞ্জাবব্যতিরিক্ত আর কোন প্রদেশের জন্য আমি দায়ী নহি। উপস্থিত 
সময়ে সমগ্র ব্রিটিশ সাআ্রাজ্যরক্ষা! করাই তাঁহার কর্তব্যের মধ্যে পরিগণিত 
হইয়াছিল। নুতরাং তিনি কেবল পঞ্জাবের বিষয় ভাবেন নাই, সাম্রাজ্া- 
রক্ষার জন্য যদি পঞ্জাব পরিত্যাগ করিতে হয়, তাঁহাতেও তিনি প্রস্তত ছিলেন। 
স্যার জন লরেন্স এইরূপ গুরুতর কর্তব্যপাণনে কৃতনঙ্বল্প হইয়া কাধ্যক্ষেত্রে 
প্রবেশ করিলেন। তিনি এইরূপ গুরুতর কর্তব্য সম্পাদনে একাগ্রতা, 
যত্রণীলত1 ও সমীক্ষ্যকারিতার পরিচয় দিয্া ভবিষ্যতে ব্রিটিশ সায়াজোর 
সর্বোচ্চ পদে প্রতিষ্ঠিত হয়েন। 

হার জন লরেন্স প্রথমে শিখ ও আফগানদিগকে আপনাদের সৈনিক- 
দলে নিযুক্ত করিলেন। তাহার এই কাধ্যে অনেকে সাতিশয় বিশ্বময় প্রকাশ 


পঞ্জাব । ৩৩ 


করিয়াছিলেন। কিন্তু তিনি এই বিষয়ে বিচলিত হয়েন নাই। তাহার দৃঢ় 
বিশ্বাস জন্ময়াছিল যে, পঞ্জাবের শিখেরা কখনও পুরবীয় সিপাহীদিগের 
সহিত এক শ্রেণীতে নিবিষ্ট বা একবিধ উদ্দেশ্ত সাধনে একত্র সম্মিলিত 
হইবে না। এক সময়ে আফগানেরা শিখদ্দিগের প্রতিদন্দী হইয়। সমরক্ষেত্রে 
প্রবেশ করিয়াছিল। দিপাহীগণ এখন মোগলের যে চিরপ্রসিদ্দ রাজ- 
ধানীতে সমবেত হইয়া, আগনাদের গ্রাধাগ্ত প্রতিষ্ঠার অগ্রসর হইয়াছে, 
শিখসশ্রদায় এক সময়ে সেই রাজধানীতে নিপীড়িত ও নিগৃহীত হইযাছিল। 
দিলী খালাসীদিগের যেরূপ বিদ্ধেবুদ্ধির উদ্দীপক ছিল, সেইরূপ উহ! 
তাহাদের গ্রলোৌভনস।মগ্রীর মণপ্য৪ পরিগণিত হইয়াছিল। মোগলেরা 
এক সময়ে যাহ।দের ক্ষমতাঁবিনাশে যত্রণীল হইয়াছিল, দয়ায় বিসর্জন দিয়া, 
নমদর্শিতায় উপেক্ষা করিয়া, সৌজগ্ত ও সদাশয়তায় আস্থা না দেখাইয়া, ছুর্দাস্ত 
দানবের স্তায় যাহার শোণিতপাত করিয়াছিল, তাহাদের রাজধানীতে অধি- 
কারস্থাপন এবং তাহাদের সমক্ষে আত্মগ্রাধান্ত দর্শন খালাসাদদিগের অনভি- 
প্রেত ছিল না। এই অভিপ্রায় সিদ্ধির জন্ত তাহার! দিল্লীস্থিত সিপাহী দিগের 
ক্ষমতানাশে বিমুখ হইত না। এদিকে দিলীর মোগলের সহত আফগান- 
দিগেরও তাদৃশ সমবেদন। ছিল না । মোগলেরা এক সময়ে আফগানিস্তানের 
পার্বত্য প্রদেশবাসীদ্দিগের উপর আধিপত্য স্থাপন করিয়াছিল । আফগানেরাও 
এক সময়ে মোগলের শোণিতপাঁতে অগ্রদর হইয়াছিল। সুতরাং পুনর্ধার 
মোগলের রাজধানীর অভিমুখে ধাবিত হইতে এবং মোগলদিগের প্রাধান্থনাশ 
জন্ত সিপাহীদিগের সহিত যুদ্ধ করিতে আফগানের! গুদাস্ত বা অসম্মতি 
প্রকাশ করিত না! । স্তর জন লরেন্স স্বীয় তীক্ষবুদ্ধিবলে এই বিষয় ্পষ্ট 
বুঝিতে পারিয়াছিলেন। এজন্য তিনি আত্মবলবৃদ্ধির নিমিত্ত আফগান ও 
শিখদ্দিগের সাহাযাগ্রহণে উদ্ধত হুইলেন। গবর্ণর জেনেরেল এই প্রস্তাবের 
অনুমোদন করিলেন। তিন প্রথমে অপেক্ষাকৃত অন্নসখ্যক লোককে 
সৈনিকদলে লইতে অনুমতি দিলেন। শেষে এই সৈনিকদল সম্প্রসারিত হয়। 
স্তার জন লরেন্স এই রূপে এই অভিনব সৈনিকদলের সাহায্যে, উদ্দেশ্তসাধনে 
উদ্ধত হয়েন। 

অভিনব সৈনিকদলের সংগঠনের সঙ্গে সঙ্গে অন্তান্ত বিষয়েও আটথাট ধাধা 

€ 


৬৪ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


হয়। পুঁলিসের বল বৃদ্ধি হয়। তাহার! পূর্বাপেক্ষ! অধিকতর সতর্কতাঁসহকারে 
কার্য করিতে থাকে । পঞ্জাবের ভিন্ন ভিন্ন স্থানের খেয়াঘাটে ও অন্ঠান্ত 
স্থানে প্রহরী রাখা হয়। যে সকল ব্যক্তি ফকিরের বেশে বা সংসারবিরাগী, 
ভ্রমণকারী উদসীনের ভাবে সিপাহীদলে প্রবেশ করিরা, নানারপ আশঙ্কাজনক 
কথায় তাহাদের উত্তেজন৷ বৃদ্ধি করিতে চেষ্টা করে, তাহাদিগকে ধরিবার জন্য 
যখথোচিত উপায় অবলম্বিত হয়। ধনাগার রক্ষার সুবন্দে।বস্ত হয়। বিপত্তিকালে 
কোম্পানির অর্থ যাহাতে সিপাহীদিগের হস্তগত হুইয়া, অনর্থের উৎপত্তি না 
করে, তৎসন্বন্ধে উপযুক্ত প্রহরিগণ পূর্বাপেক্ষা অধিকতর সতর্কতাবে কাধ্য 
করিতে থাকে। ইহার উপর জনসাধারণের জীবন কর্তৃপক্ষের ইচ্ছাধীন করি- 
বার জন্য কঠোরতর ব্যবস্থা বিধিবদ্ধ হয়। দেওয়!নী বিভাগের প্রত্যেক কর্ম 
চারী, যাহাকে গবর্ণমেণ্টের বিপক্ষ বলিয়। সিদ্ধান্ত করিবেন, তাহাকেই ফানী 
কাষ্ঠে বিলস্বিত করিব!র ক্ষমতা প্রণ্ড হয়েন। এই রূপে এলাহাবাদের গ্ঠার় 
পঞ্জাবেও ভীষণ যমদণ্ডের পরিচালনার ব্যবস্থা হয় এবং এই রূপ উত্তেজনার 
সময়ে সাধারণের জীবন উত্তেজিত ব্রিটিশ বিচারকের ইচ্ছার উপর নির্ভর করে। 
সিপাহীর যাহাদের বিরুদ্ধে সমুখিত হইয়াছিল, আশঙ্কায় জ্ঞানশুন্ত হইয়া, উত্তে- 
জনায় অধীরতা প্রকাশ করিয়া অদুরদর্শিতায় উদ্ভ্রান্ত হইয়া, ধাহাদের হ্ঘদেশীয়, 
গণের স্ত্রীপুত্রকন্ত।দিগের শোণিতে আপনাদিগের হস্ত কলঙ্কিত করিয়াছিল, 
তাহারাই এখন তাহাদের জীবননাশ বা জীবনরক্ষার জন্ত বিচারকের পবিত্র 
আসনে সমাসীন হইলেন । এ সময়ে তাহাদের বুদ্ধির স্থিরত1! ন। থাকিতে পারে ১ 
এ সময়ে তীহায়! ছুদ্ঘমনীয় প্রতিহিংসায় পৰিচালিত হইতে পারেন, এ সময়ে 
হয় ত তাহারা অধীরতায় উত্তেজিত হুইয়!, বিচ।রাসনের মর্ধ্যাদ। নষ্ট করিতে 
পারেন। এরূপ আশঙ্কা থাকিলেও জনদাধারণ দলে দলে তাহাদের সমক্ষে 
জীবনমৃত্যুর সন্ধিস্থলে দণ্ডায়মান হয়। তাহার! কিরূপ নিরপেক্ষভাবে স্বকর্তব্য 
সম্পাদন করিয়াছিলেন, কিরূপ ধীরতা ও উদারতা দেখাইয়া সাধারণের 
প্রশংসাভাজন হুইয়াছিলেন, ছুঃখের বিষয়, তাহা অতীতের দর্পণম্বরূপ পবিত্র 
ইতিহাসে প্রতিফলিত হয় নাই। 

কথিত আছে, উত্তেজিত মুসলমানগণ দূরতর স্থান হইতে পঞ্জাবের সিপাহী- 
দিগকে ধর্মরক্ষার জন্ত দলবদ্ধ হইতে পত্র নিথিয়াছিল। এই সক পত্র 


পঞ্জাব । ৩৫ 


কর্তৃপক্ষের হস্তগত হয্ন। পত্রসমূহে উল্লেখ ছিল যে, ফিরিঙগীরা বিবিধ উপায়ে 
সকলের ধর্মমনাশের চেষ্টা করিতেছে । এইংজগ্তই বসাযুক্ত টোটাবাযবহারের আদেশ 
প্রচারিত হুইয়াছে। ধর্ম্নিষ্ঠ মুসলম!নগণ স্বধর্শারক্ষা্৫থ দৃঢ়প্রতিজ্ঞ হইয়াছেন । 
এই ভাবে অনেকগুলি পত্র ধরা পড়িলে কর্তৃপক্ষের স্পষ্ট বোধ হয় যে, বিপ্লব 
ক্রমে সংক্রামক হুইয়া উঠিতেছে। যাহ! হউক, এ সময়ে সাধারণে জাতিনাঁশ ও 
ধর্শনাশের আশঙ্কায় বিচলিত হইয়াছিল। গবর্ণমেন্টের বিবেচনাদোষেই 
হউক, বা জনপাধারণের অনুরদর্শিতা! প্রযুক্তই হক, এই আঁশঙ্কা দরীভূত হয় 
নাই। পক্ষান্তরে যাহারা গবর্ণমেণ্টের বিচার বৈচিত্র্য সম্পত্তিত্রষ্ট হইয়াছিলেন, 
ধাহাদের স্বাধীনতা অন্তহিত, রাজসম্মান বিলুপ্ত ও রাজ্য স্বাধিকা রত্রষ্ট হইয়াছিল, 
তাহারা সাধ।রণের উত্তেজনাবদ্ধনে সন্কৃচিত হয়েন নাই। ভ্রমণকারী পথিকের 
বেশেই হউক, ধর্্মনিষ্ঠ ফকিরের ভাবেই হউক, উদ্দাসীন যোগীর সজ্জান্তেই হউক 
তাহাদের গুপ্তচরগণ যে, বিভিন্ন স্থানে সিপাহীদলে গ্রবেশ করিবে, তাহ! কিছুই 
বিচিত্র নহে। হইতে পারে, এইরূপ লোক দ্বারা পত্রসমূহ নানাস্থানে প্রেরিত 
হইয়।ছিল। যাহারা এই সকল পত্র লিখিয়াছিল, তাহাঁব! সছিবেচনায় পরি. 
চালিত হয় নাই, দূরদর্শিতায় আত্মপংযত হয় নাই, ঝ। পরিণাম-ভাবদায় সংপথা- 
বলম্বী হয় নাই। তাহার! অপরিণতবুদ্ধি ও অপরিণামদর্ণী ছিল। অনভিজ্ঞতায়, 
অদৃরদর্শিতায় ও অপরের উত্তেজনায় তাহাদের হৃদয়ে যে আশঙ্কা বদ্ধমূল হইয়া- 
ছিল, সেই গভীর আশঙ্কা প্রধুক্তই তাহার! ভারতের মানচিত্র হইতে লোহিত 
রেখ! অপদারিত করিবার জন্ত বন্ধপরিকর হইয়াছিল। তাহাদের উদ্বাম ও 
অধাবসায় কোন স্থলে বিচলিত হয় নাই। কিন্তু এইব্ধূপ অবিচলিত উদ্যম ও 
অধাবদায়ে তাহারা সমগ্র ভারতবাসীকে দলবদ্ধ করিতে পারে নাই । তাহাদের 
লিখিত পর্াবলীতে, তাহাদের পরিকীত্তিত বিবিধ কাহিনীতে, তাহাদের প্রচারিত 
জনশ্রুতিতে সমগ্র সিপাহীদণ বিচলিত, উত্তেজিত ও গবর্ণমেণ্টের বিপক্ষে সমূ- 
খিত ্য় নাই। রাজপুরুষগণ সমভাবে ধা'রতা প্রকাশ করিলে অনেক প্রতু- 
ভক্ত সিপাহী এ সময়েও তাহাদের প্রভুর পার্খে দণ্ডায়ম।ন হইত । কিন্ত গভীর 
উত্তেজনার অভিঘাতে রাজপুরুষদিগের ধীরত! অন্তহিত হইন্নাছিল। রাঞ্জপুরুষ- 
গণ অশিক্ষিত জনসাধারণের স্তায় আশক্কাগ্রস্ত হুইয়াছিলেন। তাহার! ডাঁকঘরে 
& লকল পত্র পাইলে ব! কোন আগম্তককে একান্তে সিপাহীর্দিগের সহিত কথা 


৩৬ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


কছিতে দেখিলে ভাবিতেন যে; সমগ্র ভারতবাসী শাহাদের বিরুদ্ধে দলবদ্ধ 
হইয়াছে, ভারতের সমগ্র সৈনিকদল তাহাদের ক্ষমতানাশে ও আধিপত্া- 
 বিলোপে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া উঠিয়াছে। 

নিকলসন অতঃপর ইউরে!পীয়দিগের রক্ষার জন্য পার্ধতাজ।তির সর্দার- 
দিগের সাহীষা প্রার্থনা করেন। সর্দারেরা প্রথমে তাহ।র প্রার্থনাপূরণে সম্মত 
হয়েন নাই। ১৮৪০ খুষ্টাবের ঘটন1 তাহাদের স্থৃতিপটে জাঁগরূক ছিল। আঁফ- 
গানদিগের আক্রমণে ইঙ্গরেজেরা কিরূপ হীনবল হইয়াছিলেন, পার্বত্য প্রদেশের 
সঙ্কীর্ণ গিরিসঙ্কটে তাহাদের কিরূপ পরাজয় হইয়াছিল, ত।হা সর্দারদিগের মনে 
ছিল। উপস্থিত সময়ে পাছে, ইঙ্গরেজেরা এরূপ বিপদাঁপন্ন হয়েন, বিপক্ষের 
পরাক্রমে পাছে তাহার! এরূপ ক্ষমতা ভুষ্ট হুইয়! পড়েন, এই আশঙ্কায় সর্দারেরা 
প্রথমে তাহাদের পক্ষ সমর্থনে উদ্যত হয়েন নাই। তাহারা সে সময়ে নিকলপনকে 
স্পষ্টাক্ষরে কহিয়াছিলেন, “আপনারা যে, বিপক্ষগণ অপেক্ষা অধিকতর ক্ষমতা- 
শালী এবং অধিকতর বলসম্পন্ন, অগ্রে তাহার পরিচয় দিন, পশ্চা" আমরা 
আপনাদের সাঁহাযা করিব” যাহাহউক, নিকলসন ইহাতে হতোৎসাহ হয়েন 
নাই। তিনি আপনাদের বুদ্ধি 'ও ক্ষমতার উপর নির্ভর করিয়া! ভগ্মাবহ 
বিপ্লবের গতিরোধে উগ্ভত হয়েন। 

কর্ণেল এডওয়াডিস ২১ মে পেশাবরে প্রত্যাগত হয়েন। এই সময়ে আকাশ 
মেঘাচ্ছন্ন ছিল। ৃুর্ধ্যালোক এই মেঘজাল ভেদ করিয়া, অন্নপরিম।ণে 
বিকীর্ণ হইতেছিল। এডওয়াডিল এই কাদঘ্িনীর তরঙ্গলীলার মধ্যে কার্য্য- 
স্থলে উপনীত হয্েন। কটন ও নিকলসন ঞ্ুই জলদজালসমাচ্ছ্ন আকাশতলে 
তাহাদের কার্ধ্যকুশল 'ও দূরদর্শী সহযে।গীপ অভ্যর্থনা করেন। উপরিস্থিত 
আকাশের ন্যায় তাঁহাদের হৃদয়ে গভীর কালিমার সঞ্চার হইয়াছিল। নিম্ন, 
স্থিত বিস্তৃত প্রান্তরের স্ায় তাহাদের অস্তঃকরণেও অগপ্রসন্নভাব বিরাঁজ 
করিতেছিল। তারা পরম্পর সমবেত হুইলেন বটে, কিন্তু তাহাদের 
আশঙ্কা অন্তহিত হইল ন|। তীহারা প্রতিমুহূর্তে মানসনয়নে অবশ্ঠস্তাবী 
বিপদ্দের আবির্ভাব দেখিতে লাগিলেন। উত্তেজনার সময়ে হিন্দুস্থানী সিপা- 
হীরা পরম্পর সম্মিলিত না হইতে পারে, এই উদ্দেশ্তে ব্রিগেডিয়ার কটন 
তাহাদিগকে পরস্পর পুথক করিয়! রাখিয়াছিলেন।। তাহাদের নিকটে ইউ- 


পঞ্জাব । ৩৭ 


রোগীর সৈনিকের! কা'মানসহ সন্নিবেশিত হইয়াছিল । এদিকে পিপাহীর! কর্ত- 
পক্ষের এইরূপ কার্য গ্ণালী দেখিয়,গভীর আশঙ্কায় বিচলিত হইয়! উঠিয়।ছিল। 
মীরাট ও দিল্লীর সংবাদে তাহাদের মানদিক শান্তি অন্তহিত হইয়াছিল। পার্বত্য 
প্রদেশের অধিবাদিগণ উৎকঠ্ঠা ও এঁৎসুক্যের সহিত সিপাহীদিগের কার্ধ্য পর্য্য- 
বেক্ষণ করিতেছিল। কাবুলের ঘটন৷ স্মরণ করিয়', তাহার! প্রথমে ইন্গরেজের 
ক্ষমতার উপর বিশ্বাস্‌ স্থাপন করে নাই। তাহার! গ্রথমে উদাসীনভাবে উভদ্ধ 
পক্ষের কার্দা চাহিয়া দেখিতেছিল। যদি তাহারা দিপাহীদিগকে অপেক্ষাকৃত 
প্রবল দেখিত, তাহ হইলে পঙ্গপালের স্তায় ইল্গরেজের অধিকারে প্রবেশ পূর্বক 
ভয়ঙ্কর বিপ্লব অধিকতর ভয়ঙ্কর করিয়া তুলিত। ন্থতরাং তাহারা এ সময়ে 
নিশ্চেষ্ট ও নিক্ষিয় হইলেও সর্বতোতাবে উদাসীন ছিল না। একতর পক্ষের 
ক্ষমত! পরিস্ফুট হইলে তাহাদের চেষ্ট|! ও তাহাদের কার্ধ্যের পূর্ণ বিকাশ হইবার 
সম্ভাবনা ছিল। 

২১ মে রাত্রি কালে এডওয়ার্ডিন ও নিকলসন এক বাড়ীতে শয়ন করেন। 
কিন্ত শগ্নন করিয়াও, ই'হার। শান্ঠিলাভে সমর্থ হ্য়েন নাই । অদুরবর্তী বোকা- 
লয়ে যখন কলরবের নিবৃত্তি হইয়।ছিল, জীবকুল যখন শ্রান্তিবিনাশিনী নিদ্রার 
ক্রোড়ে শান্তিসুখের উপভোগ কারতেছিল, প্রকৃতি যখন রজনীর প্রশান্তভাবে 
মগ্ন রহিয়াছিল, তখন এড ওয়[িদ ও নিকলসন প্রতিমুহূর্তে ছুশ্চিন্তার তরঙ্গাবেগে 
আন্দোলিত হইতেছিলেন। তাহাদের দৃঢ় বিশ্বাস জন্মিয়াছিল যে, রাত্রি শেষ 
হইতে না হইতেই সিপাহীগণ তাহাদের বিরুদ্ধে সমুখিত হইবে। তাহাদিগকে 
ভন্নঙ্কর বিপ্লবের গতঠিনিরোধের জন্ত ছুরূহ কার্য্যসাধনে প্রস্তুত হইতে হইবে। 
তাহার! শাস্তিলাভের জন্ত শয়ন করিয়া ও কেবল এইরুপ চিন্তার আবেগে আন্দো- 
লিত হইতেছিলেন। গভীর নিশীথে ত্তাহারা খন এইরূপ চিস্ত। করিতেছিলেন, 
তখন পেশাবরের ২৪ মাইল দুরবন্তী নৌশের৷ হইতে একজন সংবাদবাহক 
আসিয়! জানাইল যে, তত্রতা ৫৫সংখাক সিপাহীদল গবর্ণমেণ্টের বিরুদ্ধাচরণে 
প্রবৃত্ত হইয়াছে । সংবাদ প্রাপ্তি মাত্র এডওয়ার্ডিন ও নিকলসন ব্রিগেডিয়ার 
কটনর গৃহে উপস্থিত হইলেন । ব্রিগেডিয়ার জাগরিত হইয়! দেখেন যে, তাহার 
ছুই জন সহযোগী তদীয় শষার পার্খে রহিয়াছেন। এডওয়ার্ডিন ও নিকলসন 
তাহাকে কহিলেন যে, নৌশেরার ৫৫ সংখ্যক দিপাহীদ্ল গবর্ণমেণ্টের বিরোধী 


৩৮ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


হইগ্লাছে। তন্রতা ১* গণি 5 অশ্বরোহিদলও অবিলম্বে তাহাদের পথানুসরণ 
করিতে পারে । এপ স্থলে পেশাবরের সিপাহীদ্দিগকে নিরম্ব করিয়! পার্বত্য 
প্রদ্বেশবাসীদ্িগকে সৈনিকশ্রেণীতে গ্রহণ করা কর্তব্য । এই কাধ্য অনায়াসে 
সম্প।দনীয় ছিল না । কিন্তু নিকলসন ও এডওয়ার্ডিন কাধ্যসম্প।দনে দৃঢ় প্রতিজ্ঞ 
হইন্বাছিলেন। তীহাঁর! কিছুতেই বিচলিত হইলেন না। পেশাবরের € দল 
সিপাহীর* মধ্যে চারি দলকে নিরন্তর করিবার প্রস্তাব হইল। ব্রিগেডিয়ার 
নিরস্ত্রীকরণের প্রস্তাবে সম্মতি প্রকাশ করিলেন। পর দিন প্রাতঃকালে 
চারি দল সিপাহী নিরন্ত্রীকৃত হইবে বলিয়া অবধারিত হইল। অবশিষ্ট দল (২১ 
খ্যক দল) অপেক্ষারুত প্রাচীন ছিল; 'এজন্য তাহাদিগকে পূর্বের সায় সৈনিক- 
নিবাসে রাখা স্থির হইল । 
এখন আর কালবিলম্ব করিবার সময় ছিলনা! | যে সকল সিপাহীদলকে নিরস্ব 
করিবার প্রস্তাব হইয়াছিল, ব্রিগেডিয়ার কটন তৎসমুদয়ের অধিনায়ক দিগকে 
ডাকাইয়! পাঠাইলেন। ব্রিগেডিয়ারের আদেশে অধিনায়কে র! সুর্য্যোদস্জের পূর্বেই 
উপস্থিত হইলেন। কটন, এড ওয়ার্ডিন ও নিকলদনের মমক্ষে তাহাদিগকে 
কহিলেন যে, তিনি সিপাহীদলের নিরন্ত্রীকরণে কৃতগঙ্কল্প হইয়াছেন। অধি- 
নায়কের! ব্রিগেডিয়ার কটনের মুখে এই কথা শুনিয়া স্থির থাকিতে পারিলেন 
না। তাহারা যে দলের পরিচালনভার গ্রহণ করিয়াছিলেন, যে দলের বিশ্বস্ততা য় 
সন্ধষ্ট ছিলেন, যে দলের রণকৌশলে আপনারা বীরেন্দ্রসমাজে গৌরবান্বিত 
হুইয়াছিলেন, সংক্ষেপে যে দলের সিপাহীগণ তাহাদের গ্রীতির, স্নেহের, সর্কো- 
পরি অপরিসীম বিশ্বাসের পাত্র ছিল, সেই সৈনিক দল সাধারণের সমক্ষে অস্ত্রশস্ত্র 
পরিত্যাগ করিবে, এবং পবিভ্র বীরব্রত হইতে ম্থলিত ও ঘোরতর অবমাননা গ্রস্ত 
হইবে, ইহ ভাবিয়া, তাহারা! সাতিশয় অধীর হুইয়া উঠিলেন। অধীরতার সহিত 
তাহাদের মন্্ীস্তিক দুঃখের সঞ্চার হইল। তাহার! অধৈর্ধ্যদহকত উত্তেজনার 
সহিত ব্রিগেডিরারের গ্রস্তাবের বিরোধী হইয়া উঠিলেন। শ্াহাদের একজন 


+ গম অঙ্থায়োহিদিল এবং একবিংশ, চতুর্বিবংশ, স্থবিংশ ও একপফীশ পদাতিদল। 


পঞ্জাব । ৩৯ 


দৃঢ়তা সহকারে কহিলেন যে, তাহার অধীন দলের দিপাহীগণ কখনও এরূপ 
অবমাননা সহিতে পারবে ন।। তাহার! নিশ্চিতই কাওয়াজের ক্ষেত্রে গভীর 
উত্তেজনার পরচন়্ দিয়া, কামানসমূহের অধিকারে অগ্রসর হইবে এবং তাহা- 
দ্রিগকে যে সকল অস্ত্র পরিত্যাগ করিতে আদেশ দেওয়া হইবে, তাহারা সেই 
সকল অস্ত্র দ্বারাই ইউরোপীয়দিগকে আক্রমণ করিবে । পেশাবরের সিপাহীগণ 
আপনাদের অধিনায়কদিগের এই রূপ প্রীতি ও স্নেহের পাত্র ছিল। অধিনায়কগণ 
তাহাদের বিশ্বস্ততা! ও প্রভুভক্তিতে এই রূপ সন্ত্ট ছিলেন। ঘোরতর বিপত্তি- 
কালেও তাহার! আপনাদের অন্ুরক্ত দলের উপর সন্দেহ গ্রকাশ করিতে পারেন 
নাই। কিন্তু এডওয়ার্ডিস ও নিকলসনের ন্যায় ব্রিগেডিয়ার কটনও সিপাহীিগকে 
নিরস্ত্র করিতে দৃঢ়প্রতিজ্ঞ হইয়াছিলেন। তিনি অধনায়কদিগের ঘোরতর 
আপক্তিতেও নিরস্ত হইলেন না। অধিনায়কগণ যখন তীব্রভাবে প্রতিবাদ 
করিতেছিলেন, হখন এডওয়ার্ডিম বিরক্তির সহিত বলিয়া! উঠিলেন, “উপস্থিত 
বিষয়ের মীমাংসার ভার কেবল ব্রিগেডিগ্নারের উপরই সমর্পিত রহিয়াছে ।* 
এই কথায় কটন গন্ভীরভাবে কহিলেন, “আমি নিজের ক্ষমতানূসারে এই 
মত প্রকাশ করিতেছি যে, সিপাহীগণ পূর্ধপ্রস্তাবরূমে নিরন্ত্রীকৃত 
হইবে ।” ব্রিগেডিয়ারের এই শেষ বাক্যে অধিনায়কগণ নীরব হইলেন। 
আর কোন কথা তাহাদের মুখ হইতে বহির্গত হইপ না। তাহারা নীরবে 
আপনাদের অধ্যক্ষের আদেশে অবনতমস্তক হইলেন এবং তীহার সমুচিত সম্মান 
প্রকাঁশ করিয়া, তীয় আদেশাহুসারে কার্ম্য করিতে প্রস্তত হইবার জন্ত নীরবে 
স্ব্থানে গমন করিলেন। 

পুর্ব্ণে উক্ত হইয়াছে যে, উত্তেজনার সময়ে সিপাহীদল দহঞ্জে গরম্পর 
সম্মিলিত ন! হইতে পারে, তজ্জন্ত ব্রিগেডিয়ার কটন তৎসমুদ্নয়কে দুইটি পৃথক 
স্থানে স্থাপন করিয্নাছিলেন। এখন স্থির হইল যে, ব্রিগেডিগ্রার, এড ওয়ার্ডিসের 
সহিত এক দিকে ষাইবেন এবং নিকলপন অগ্ত একজন ইউরোপীন্ব দৈন্তাধ্যক্ষকে 
সঙ্গে লইন্না অপর দিকে গমন করিবেন । এই উভয় পক্ষে ইউরোপীয় দৈত্য 
থাকিবে। এইরূপ বন্দোবস্ত অনুসারে কাধ্য হইল। এই সময়ে সেনাপতি ও 
তদীয় সহযোগিথয়ের হুশ্চিন্তার অবধি ছিল না। তাহারা নানারপ আপস্কার 
কল্পন। করিয়া, মানবনয়নে নানারপ দৃশ্তের ভয়ঙ্কর ভাব দেখিয়া; ছুরূহ কার্ধ্য- 


8০ সিপাহীযুদ্ধের ইতিহাস । 


সাধনে প্রস্তত হইলেন! এদিকে সিপাহীদলেন্র অধিনায়কগণ আপন আপন 
দলের সিপাহীদিগকে যথাস্থানে শ্রেণীবদ্ধভাবে স্থাপন করিলেন। সিপাহীগণ 
কোন কথা না বলিয়া, কোনরূপ উত্তেজনার পরিচয় ন! দিয়া, কোন বিষয়ে 
অবাধ'ভাব ন! দেখাইয়া, অধিনায়কিগের আদেশে শ্রেণীবদ্ধ হইল। অদূরে 
ইউরোপীয় সৈনিকগণ অস্ত্রশস্ত্রে নঙ্জিত হইয়া, তাহাদিগকে আক্রমণ করিব।র 
অভপ্রায়ে দণ্ডায়মান রহিল । যদি সিপাহীগণ সেনাপতির আদেশপালনে কোন 
রূপে অসম্মতি প্রকাশ করিত, তাহ! হইলে এ সকল ইউরোপীয় সৈম্ত নিঃসন্দেহ 
তাহাদিগকে অক্রমণ করিত । কিন্তু সিপাহীর। আদেশানুসারে কাধ্য করিতে 
অসম্মত হইল না। তাহারা অধিনায়কদ্দিগের আদেশে একে একে নীরবে ও 
ধীরভাবে আপনাদের অস্ত্রাদির উন্মোচন করিয়। এক স্থানে রাখিতে লাগিল। 
এই রূপে তাহাদের পরিতাক্ত অস্ত্রসূ স্ত,পাঁকার হইল। তথাপি তাহারা 
উত্তেজনা, অধীরত| বা অবাধ্যভাবের পরিচয় দি না । এই রূপ অধঃপতনের 
শোচনীয় ভাবে, এইরূপ অবমাননাকর অপূর্ব দৃপ্তে তাহাদের আঁধনায়কগণ 
স্থির থাকিতে পারিলেন না৷ তাহাদের অন্ুর'গভাজন, তীহাদের প্রীতির পাত্র, 
তীহাদ্দের বিশ্বাসের অদ্বিতীয় আম্পদ সৈনিকগণ বখন নীরবে, অধোবদনে 
আপনাদের সামরিক চিহ্ন পরিত্যাগ করিতে লাগিল, বীরত্বের পরিচয়স্ূচক 
গৌরবকর অন্ত্রনকল ঘখন এক স্থানে স্তপাকার করিতে লাগিল, তখন তাহারা 
ধৈর্য/চাত হইলেন। প্রীতিপাত্রদিগের এইবপ অধোগতিদশনে বুদ্ধাভরণে ও যুদ্ধ 
বেশে সজ্জিত থাকিলে ও তাহাদের লক্জার আবির্ভাব হইল। গভীর বিরাগে মর্ম: 
স্তিক অনুতাপে, ছুঃসহ দুঃখে, তাহাদের কেহ কেহ আপনাদের অস্ত্রাদি উন্মোচিত 
করিয়। সিপাহীদিগের পরিত্যক্ত সেই স্তপাকার অন্ত্ররাশির মধ; ফেলিয়া! দিলেন। 
নিপাহীদিগের প্রতি তাহাদের গভীর সমবেদন! এইরপে প্রদর্শিত হইল, এবং যে 
কতৃপক্ষের আদেশে তাহাদের অনুগত জনগণের ছুর্গতি ও অবমাননার একশেষ 
ঘটল, সেই কর্তৃপক্ষের প্রতিও তাহাদের বিরাগ 'এই রূপে পরিস্ফুট হইল । 


* কর্ণেল এডওয়ার্ডিন এ সম্বন্ধে লিখিয়াছেন যে, "যখন সিপাহীদিগের পরিতাক্ত পিস্তল 
ও তরবারি ত)ড়াত।ড়ি গরুর গাড়ীতে বোঝাই হুঠতেছিল, কধিত আছে, তখন ইঙ্গরেজ 
আফিনরদিগের তরবারিসমূহ এদিক ওদিক হইতে এঁগাড়ীবোঝাই অস্ত্রের উপর নিক্ষিপ্ত 
হইয়াছিল ।” 


পঞ্জাব । ৪১ 


এইব্ধপে সিপাহীগণ একে একে নিরস্ত্রীকৃত হইল। ব্রিগেডি্নার কটন 
তাহাদের ধাঁরতা 'এবং অধিনায়কের আদেশপালনে তাহাদের একাগ্রতা দেখিয়া 
আহ্ল।দিত হইলেন| নিরস্বীকৃত সিপাহীর! সৈনিকনিবাসের দিকে চলিয়। 
গেল । বিনা গোলযোগে ও বিনা রক্তপাতে গুরুতর কার্য্য সম্পন্ন হইল। 
এডওয়াডিস এসম্বন্ধে লিখিয়াঞেন। প্যখন আমর! সিপাহীদিগের নিয়স্ী- 
করণ জন্ত গমন করি, তখন আমাদের সঙ্গে অতি অন্পসংখাক স্থানীয় 
লোক ছিল; তাহাদের মুখ দর্শনে বোধ হইয়াছিল যে, উপস্থিত ঘটনায় ক্ষোন্‌ 
পঙ্দের প্রাধান্ত হয়, তাহাই দেখিবার জন্য তাহারা উপস্থিত হইয়াছিল। 
নিরস্ত্রীকরণের পর যখন আমরা 'প্রত্যাগত হই, তখন গ্রীষ্ম কালীন মক্ষিক1, 
সমূহের স্তায় সকলে দলে দলে আমাদের চতুর্দিকে উপস্থিত হয়। এখন এই 
সকল লোককে সৈনিকশ্রেণীতে গ্রহণ করা অমনায়াসপাধা হইয়া উঠে।” 
পেশাবরের পার্বত্য প্রদেশবানিগণ এইরূপ ওঙংম্বক) সহকারে উভয় পক্ষের 
কার্যকলাপ চাহিয়া! দেখিতেছিল ॥ যদি এই সময়ে তাহারা ইঙ্গরেজদ্দিগকে 
সিপাহীদিগের সমক্ষে হীনবল দেখিত, অথৰা যদি ইঞ্গরেজদিগের মধ্যে কেন 
রূপ অনৈকা ব। কার্যশৈথিল্য তাহাদের নেত্রগোচর হইত, তাহ! হইলে তাহ'রা 
প্রবলপরাক্রমে ইঙ্গরেজদিগকে আক্রমণ করিত । ইঞ্গরেজদিগের শোণিতক্রে'তে 
হয় ত পেশাব:রর উপত্যকা রঞ্জিত হইত । 

যাহ হউক, পেশাবরের নিরজ্ীক্কৃত দিপাহীগণ সৈনিকনিবামের দিকে 
গেল বে, কিন্তু তাহাদের শান্তিলাভ হইল না তাহারা আপনাদের পদ- 
মর্যাদ1! হইতে বিচ্যুত হইল্াছিল, আপনাদের অবমাননার একশেষ দেখিয়া- 
ছিল, অ'পনাদের পবি্র বীরব্রতের শোচনীর পরিণামে মর্মাহত হইয়াছিল। 
এইরূপে সকল বিষয়েই তাহাদের অধোগতি ঘটয়াছিল। সকল বিষয়েই 
তাহারা আপনদিগকে গৌরবশুন্ত ও হীনভাবাপন্ন মনে করিয়াছিল। 
অধিনায়কগণ যখন তাহাদের শে।চনীয় দশায় হুঃথাভিভূত হইয়াছিলেন, 
£খের আবেগে যখন তাহারা আপনাদের অস্ত্রার্দি পরিত্যাগ করিয়াছিলেন, 
তখন তাহার! ছূর্বিষহ যাতনায় একান্ত অধীর হইয়। উঠিয়াছিল। হৃদয়ে তাহা- 
দের শাস্তি ছিল না, অন্তঃকরণে তাহাদের সন্তোষ ছিলনা, দৈনন্দিন কাধ্যে তাহা 
দের উৎসাহ ব1 একাগ্রতা ছিল না'। তাহার! বর্তমান সময়ে যে রূগ হর্গতিগ্রস্ত 

তু 


৪২ সিপাহাীযুদ্ধের ইতিহাস। 


হইয়/ছিল, ভবিষ্যৎ ভাবিয্নাও, সেই রূপ হতাশ হইয়া! পড়িয়/ছিল। নিরক্ত্রীকরণের 
পর যখন তাহারা সৈনিকনিবাসে গমন করিল, তখন তাহাদের আশঙ্কা 
পূর্ববাপেক্ষ। অধিকতর বলখতী হইয়া উঠিল। তাহার! ভাবিল যে, হয় ত 
ইউয়োপীয় সৈনিক পুরুষগণ তাহাদের বিনাশার্থ অগ্রসর হইবে, ইউরোপীয়দিগের 
তরবারির আঘাতে হয় ত তাহাদের প্রাণবাযুর অবসান হইবে,অথৰ! ইউরোপীয়- 
দিগের কামানের গোলায় তাহাদের দেহ হয় ত অনস্তপ্রবাহ বায়ুরাশির 
সহিত সিশিয়া যাইবে। এইরূপ আশঙ্কায় অধীর হইয়া, তাছাদের অনেকে 
দূরবর্তী বিজন অরণ্যে বা পর্বতপাদস্থিত লোকালয়ে প্রস্থান করিল। পেশাবরের 
কর্তৃপক্ষ এজন্ত চিস্তিত হইলেন । দিপাহীগণ নিরস্ত্রীকত ও যুদ্ধোপযোগী 
উৎকৃষ্ট অন্ত্শস্ত্রে বঞ্চিত্‌ হইয়।ছিল, বটে, কিন্ত পার্ববর্তী পার্বত্য জাতির মধ 
অন্্রাদির অভাব ছিল না। প্র সকল অস্ত্র ব্রিটিশ গবর্ণমেণ্টের সঙ্গীন, 
তরব।রি বা বন্দুকের সমকক্ষ না হইলেও, মারাত্মক কার্যযসাধনের অন্থুপষোগী 
ছিল না। নিরক্ত্রীকূত সিপাহীগণ যদি পার্বত্য জাতির সইত সম্মিলিত 
ও তাহাদের অস্ত্রশ্ত্রে ্জিত হয়, তাহা! হুইলে গুরুতর বিপদ ঘটিতে 
পারে; এই অশঙ্কায় পেশাবরের সৈন্ভাধ্যক্ষ সকল সিপাহীকে ধরিবার 
জন্য সচেষ্ট হইলেন। অনেকে ধৃত হইল । পল্লীবাসিগণ অনেককে আনিয়! 
কর্তৃপক্ষের হস্তে লমর্পণ করিল। সেনাপতির অনুমতিব্যতিরেকে সৈনিক- 
নিবাস পরিত্যাগ করার অপরাধে সামরিক বিচারালয়ে এই সিপাহীদিগের 
বিচার হইতে লাগিল। বিচারে ৫১ সংখ্যক সৈনিকদলের নুবাদারের প্রাণদণ্ডের 
আদেশ হইল। এ দলের একজন হাবিলদার এবং একজন দিপাহীর 
কিছুদিনের জন্ত কারাবাস দণ্ড হইল। এই শেষোক্ত দণ্ড লঘুতর হইয়াছে বলিয়া! 
কটন ও এডওয়াডিস বিরক্ত হইলেন । কারাবাসদও তাহাদের নিকট পর্যাপ্ত 
বোধ হইল না । ইহাতে বোধ হয়, তাহার! সিপাহীদদিগের বিধ্বংসে কৃতসঞ্কলপ 
হইয়াছিলেন। সমগ্র পেশাবর সিপাহীশৃন্ত হইলে বোধ হয় তাহার! নিঃশঙ্ক ও 
নিরাপদ হুইতেন। উপস্থিত সময়ে তাহারা এইরূপে শ্সেহদয়ায় বিসর্জন 
দিয়াছিলেন। কঠোর কার্ধ্যসম্পাদনে দৃঢ়প্রতিজ্ঞ হওয়াতে তাহাদের প্রর্কৃতি 
এইরূপে কঠোরতর হুইয়! উঠিয়াছিল। অনতিবিলম্বে পেশাবরের প্রশস্ত ক্ষেত্রে 
এই কঠোরভাবের বিকাশ হইল। অবিলগে দণ্ডাজ্ঞা প্রাপ্ত সথবাদার বধ্যভূমিতে 


পঞ্জাব ৪৩ 


নীত হইলেন। অদুরে সিপাহীগণ শ্রেণীবদ্ধ হইল। এডওয়াডিস অশ্বারোহী ও 
পদতি লইয়া, সৈনিকনিবাসের পথে সজ্জিত রহিন্বেন। দেখিতে দেখিতে 
সমবেত সিপাহীগণের সমক্ষে একজন উচ্চপদস্থ সৈনিকপুরুষ ফ'সিকাণ্ঠে 'প্রাণ 
বিসর্জন করিলেন। 

এই ঘটনার পর ৫৫ সংখ্যক পিপাহী্দলের নিরক্ত্রীকরণের গ্রন্তাব হইল। 
এই দলের মিপাহীগণ প্রথমে নওশেরায় অবস্থিতি করিতেছিল। ইহারা এই 
স্থান হইতে মরদাননামক স্থানে যাইতে আদিষ্ট হয়। এজন্ত এই দলের 
সিপাহীগণের অধিকাংশই মরদানে গমন করে। অন্পসংখ্যক সিপাহী 
নওশেরাক্স অবস্থিতি করিতে থাকে । কথিত আছে, ৫€ সংখ্যক দলের 
এই অবশিষ্ট পিপাহীরা ইউরোপীয়দিগের বিরুদ্ধে যুদ্ধোগ্ভত হইয়া, তাহাদের 
মরদানস্থিত সহযোগীদিগের সহিত সম্মিলিত হয়। এপ্রন্ত ৫৫ সংখ্যক সিপাহী- 
দলের নিরক্্রীকরণার্থে ২৩ মে রাত্রিকালে পেশাবর হইতে এক জন ইউরোপীয় 
অধিনায়কের অবীনে কতিপয় ইউরোপীর পদাতিক ও কতিপয় এতরদেশীয় 
অশ্বারোহী মরদানে যাত্রা করে। কর্ণেল হেন্রি স্পটিসউড. নামক এক জন 
সদয় প্রকৃতি সৈনিকপুরুষ এই দলের অধ্যক্ষ ছিলেন। তিনি যদিও অন্পদিন 
মাত্র এই দলের পরিচালনভার গ্রহণ করিয়াছিলেন, তথাপি অধীন সৈনিক 
পুরুষদিগের প্রতি তীহার সমবেদনার সঞ্চার হইয়াছিল। সদয়ব্যবহারে, 
ন্নেহপুর্ণ ভাবে, লারলাময় সদাচারে, তিন প্রত্যেক সিপাহীর হৃদয়ঙ্গম বন্ধু 
বিশ্বস্ত আত্মীয়, গ্রীতিময় অভিভাবক ছিলেন। স্নেহের ও প্রীতির পুত্তলী স্বরূপ 
পু ঘেরতর বিপদের সম্মুথে পতিত হুইলে, পিতার হৃদয় যেরূপ বাখিত হয়, 
আপনার অধীন সিপাহীগণ নিরম্ত্ীকৃত ও ঘোরতর দুর্দশাগ্রস্ত হইবে ভাবিয়া) 
তিনি সেইরূপ ছুঃখিত হইয়াছিলেন। তাহার মুখমগুলে প্রসম্নতার চিন্ক 
ছিল না, ললাটফলকে সহিষ্ুণতার লক্ষণ ছিল না । তিনি যাহাদের মঙ্গলের 
উদ্দেশে কার্ধ্য করিতেন, যাহাদের উপকারের জন্য সর্বদা প্রস্তুত থাকিতেন, 
যাহাদের উন্নতি হইলে সম্তোষসাগরে ভাসমান হইতেন, কেবল যাঁহাদের 
গৌরবে আপনাকে গৌরবান্বিত বলিয়া মনে করিতেন, সেই গ্রীতিভাজন 
বীরপুরুষের। পবিত্র সৈনিকব্রত হইতে বিচ্যুত হইযে, আপনাদের অস্ত্রশস্ত্র 
পরিত্যাগ করিয়া দুর্দশাপন্ল ও অবমাননাগ্রন্ত হইবে, এবং বীরোচিত স্বত্ব ও 


৪৪ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


সম্মান হইতে স্থলিত হইয়া, সামান্ত লোকের ন্যায় কষ্টের একশেষ ভোগ 
করিবে, ইহা তাহার একান্ত অসহা হইম্না উঠিল। গভীর দুঃখে তিনি 
কর্তৃপক্ষকে নিরম্্ীকরণে নিরস্ত রাখিতে চেষ্টা করিতে লাগিলেন। তিনি 
আপনার লোকদিগের সম্বন্ধে লিখিলেন যে, তাহার দলের কেহই অবিশ্বাসের 
পাত্র নয়। তিনি ইহার্দের জগ্ত আম্মজীবন বিপদাপন্ন করিতেও প্রস্তুত আছেন। 
কিন্তু তাহার নির্বধ্ধাতিশয়ে, তাহার প্রার্থনায়। অধীন দলের প্রতি 
তাহা গভীর অনুরাগে কোন ফল হইল না। পেশবার হইতে নিরস্ত্রী 
করণ জন্ঠ সৈন্ত উপস্থিত হইল। ইহাদের আগমনে সন্দিগ্ধ হইয়া ৫৫ সংখাক 
দিপাহীদলের এতদ্ে ণীয় আফিদরের! ২৪ মে রাত্রিকালে কর্ণেলের নিকট গিয়া, 
উক্ত সৈনিকর্দিগের আগমনের কারণ জিল্ঞাসা করিলেন। কর্ণেল স্পটিসউড. 
সমস্তই জানিতেন। এখন আফিসরদিগকে আশ্বস্ত করিবার জন্য কোন কথাই 
বলিতে পারিলেন না । আফিদরেরা সাতিশয় অসন্তোষ প্রকাশপূর্বক কর্ণেলের 
নিকট হইতে প্রস্থান করিলেন! এখন স্পটিসউডের সমস্ত আশা নির্মল হইল। 
তাহার কথায় তদীক় গ্রীতিপাত্রদিগের সন্দেহ দূর হইপ না। তিনি এতদিন 
যাহাদের গ্রীতিকর কার্ধ্যসাধনে নিয়োজিত ছিলেন, এখন তাহারাই তাহার 
গ্রীত্তি অসন্তোষ প্রকাশ করিতে লাগিলেন এবং তিনি এত দিন বিশ্বস্তভ।বে 
যাহাদের উনতির জগ্ঠ যন্ত্রনীল ছিলেন এখন তাহারাই তাহাকে অবিশ্বস্ত 
ভাবিলেন। ছঃখের পর ছুঃখের তরঙ্গে তাহার হরদযর় অধীর হইল। তিনি 
আর ভব্ষিতের শোচনীয় দৃগ্তের প্রতীক্ষায় রহিলেন না, গ্রীতিভাজন 
বন্ধুজনের দর্গতি দেখিবর জন্য৪ প্রন্জত রহিলেন না। মর্ান্তিক ছুঃখে, 
নৈরাগ্ঠের গভীর আবেগে জ্ঞানহারা হুইয়!, কর্ণেল স্পটিসউ্ভ, স্বকীয় গৃহে 
একাকী বসিয়া, আপন হস্তে আপনার পিশস্থলের গুলিতে আপন মস্তক ভেদ 
করিলেন। 

কর্ণেল স্পটিঘউড. বখন এইরূপে মৃত্যুমুখে পতিত হইলেন, অধীন সৈনিক- 
গণের অবগ্রস্তাবী অধঃপতনের চিন্তায় সন্তগুহদয়ে, অসম্মান ও অবিশ্বাদের 
জনা ব্যাকুলভাবে, বখন আত্মবিসঞ্জন করিলেন, তখন ৫৫ গশিত [নপাহীদল 
স্থির থাকিতে পারিল না। এখন তাহাদের অধিনায়ক চির দিনের জন্য 
অন্তষ্িত হুইয়াছিলেন। তাহাদের শেষ আশাও চিরদিনের জন্ত বিলুপ্ত হইয়া- 


পঞ্জাব | ৪৫ 


ছিল। তাহাদের সম্মানও চিরদিনের জন্য বিনষ্ট হইবার স্চণা হইয়াছিল। 
এখন স্থানান্তর হইতে তাহাদের বিপক্ষে সৈম্ত আঁগিতেছিল। তাঁহারা যখন 
দর্গপ্রাচীরের উপরিভাগ হইতে এ সৈনিকদলকে আসিতে দেখিল, তখন 
তাহাদের ধীরতা, তাহাদের কর্ধনিষ্ঠতা সমস্তই দূরীহৃত হইল। তাহারা 
তখন অধীরতায় উদ্ভ্রান্ত হইয়া, সামরিক পরিচ্ছদ, সামরিক, অস্ত্র, গোলা, 
গুলি ও অর্থ যাহা সম্মুখে পাইল, তৎসমুদর লইয়! সোয়াটের অভিমুখে ধাবমান 
হইল। কেবল তাহাদের দলের ১২* জন পিপাঁহী পলায়নে নিরস্ত থাকিল। 
নিকলদন অঙ্থারোহী পুলিম দৈনিকের সহিত পলাফ্িত দিগের পশ্চাদ্ধাৰিত 
হইলেন। কিন্তু পলাতকগণ ক্ষুদ্র ক্ষুত্ব দলে বিভক্ত হইরাছিল) গন্তব্য 
পথ পর্বত ও অরণাদিতে সাতিশয় দুর্গম ছিল। দিপাহীরা এহ পর্বতময় 
পথে দিকৃবিদিকৃজ্ঞানশৃন্তঠ হই! চলিতে লাগিল । এদিকে অনুসরণকারীরা 
তাহাদের অগ্গসরণে নিরন্ত হইল না। এইরূপে সমস্ত দিন অতিবাহিত হইল। 
পিপাহীরা যে যে পল্লীতে আশ্রয় গ্রহণ করিল, নিকলমনও সেই সেই পল্লীতে 
উপস্থিত হইলেন | অনেকে ধৃত ও বন্দী হইল। অনেকে অন্ুদরণকারীদিগের 
অর্শ।ঘ।তে গ্রাণভ্যাগগ করিল। অংনকে আহত হইয়া, দুর্গম পার্বত্য গ্রাদেশে 
আর্তন।দ করিতে লাগিল । অনেকের অস্ত্র ও সামরিক ভূষণ অনুসরণকানী- 
দিগের হস্তগত হইল। অনেকে সোয়াটের পার্বত্য প্রদেশে উপস্থিত হইয়া, 
আপনাদিগকে ধর্খের জন্য সর্ধার্থত্যাণী ও আয্মসমর্পণকারী বলিয়া ঘোষণ! 
করিল এবং সেই চিরপবিত্র ও চিরন্তন ধর্মের রক্ষার জন্য তত্রত্য ভূপতিগণের 
নিকট সাহাব্যপ্রার্থী হইল। তাহাদের ছুরবস্থার একশেষ হইয়াছিল। তাহাদের 
দলের প্রায় ১২* জন ছূর্গম পার্বত্য প্রদেশে দেহত্যাগ করিয়াছিল। প্রায় ১৫৭ 
জন ইঙ্গরেজের বন্দী হইয়াছিল। তিন চারি শত জন অন্ত্রঘাতে ক্ষতবিক্ষত 
হইয়া গিয়াছিল। এরূপ শোচনীয় অবস্থাতেও তাহারা তেজস্বিতা প্রকাশে 
বিমুখ হয় নাই। যখন নিকলদন অশ্বারোহী সৈম্তের সহিত তাহাদের অনুসরণ 
করেন, তখন তাহারা প্রকৃত বীরপুরুষের স্ায় তাহার সহিত যুদ্ধ করিয়াছিল*। 
কিন্ত শেষে তাহাদের দলভঙ্গ হয়। তাহারা সহযোগিগণ হতে বিচ্ছিন্ন হইয়া, 


&:1:6, 1150, 496, 


৪৬ সিপাহীযুদ্ষের ইতিহাস। 


বিক্ষতদেহে সোয়াটে গমন করে। সৌঁয়াটের আখুন্দনামে পরিচিত বৃদ্ধ ভূপতি 
স্বধর্মের পরিপোষক ও স্বধর্মসংক্রান্ত কার্ষ্যের উৎসাহদাতা ছিলেন। যাহার 
ধর্মের জন্য সর্বস্ব পরিত্যাগ করিয়াছে, ধর্মের জন্ত আত্মোতসর্গে উদ্ধত হইয়াছে, 
এবং ধর্ের জন্য ছুরারোহ পর্বত ও ছুর্গম অরণ্য অতিক্রম পূর্বক অপরিচিত 
জনপদে উপস্থিত হইয়া, কাতরকণ্ঠে আশ্ররক় প্রার্থন! করিতেছে, বৃদ্ধ আখুন্দ যদি 
তাহাদের প্রার্থনাপুরণে উদ্ধত হইতেন, ধর্মের নামে যদি ফিরিঙঈগীদিগের 
বিরুদ্ধে যুদ্ধঘোষণ! করিতেন, তাহা হইলে ঘটনাআোত অন্য দিকে প্রবাহিত 
হইত। তিনি ধর্মোন্ত্ত মুসলমানদ্িগের হৃদয়ে এরূপ প্রচণ্ড বহ্ছি উদ্দীপিত 
করিতে পারিতেন, যাহার জালাময়ী শিখায় সমগ্র পেশাবর তন্মীভূত হইয়৷ 
বাইত এবং ই প্রজলিত পাবকের প্রবল তাড়নার ব্রিটিশসাম্াজ্যের ভিত্তিও বোধ 
হয়, বিচলিত হইত। কিন্তু দৌভাগাক্রমে বৃদ্ধ আখুন্দ সিপাহীদিগের প্রার্থনা- 
পৃরণে সম্মত হইলেন না। তিনি তাহাদিগকে আপনার রাজ্যে থাকিতে না 
দিয়া কেবল সিদ্ধুনদ্বের অপর পারে লইয়া বাইবার জনা তাহাদের সহিত পথ- 
প্রদর্শক দ্রিলেন। এইরূপে বিপন্ন সিপাহীর৷ দোয়াটে আশ্রয় না পাইয়, 
কাশ্মীরের অভিমুখে গ্রস্থান করিল। কাশ্মীরে যাতে হইলে, হাজর! জনপদ 
ব! উহার প্রান্তভাগ দিয়া যাইতে হইত । এই বিভাগের ডেপুটি কমিশনর মেজর 
বিচরের চেষ্টায় তাহাদের গমনপথ দমকল অবরুদ্ধ হইল। বিচরের আদেশে 
স্থানীয় জমীদারগণ অস্ত্শস্ত্র লইয়া অনুচরগণের সহিত গিরিসঞ্কট গুলিতে 
অবস্থিতি করিতে লাগিল। হতভাগা মিপাহীগণ আপনাদের গন্তব্য পথ এই- 
রূপে অবরুদ্ধ দেখিয়া, কোহিস্তানের অভিশুথে ধাবিত হইল। কিন্তু মেজর বিচর 
সকল স্থানেই তাহাদিগকে বিপত্তিজালে পরিবেষ্টিত করিবার বন্দোবস্ত করিয়া- 
ছিলেন। তাহারা যে স্থানে যাইতে লাগিল, নেই স্থানেই সশস্ত্র লোকে তাহা- 
দের বিরুদ্ধে অগ্রসর হইল। তাহাদের চারিদিকে সমুন্নত পর্বত গন্ভীরভাবে 
অবস্থিতি করিতেছিল ; তাহাদের গন্তব্যপথ সশস্ত্র অধিবাসিগণে অবরুদ্ধ হুইক়্া- 
ছিল? তাহাদের আশ্রয় স্থান অপরিচিত ও অনাতিথেয় লোকের তাড়নাগ্ 
বিপত্তিময় হইয়া উঠিয়াছিল। পার্ধত্যলোকে তাহাদের প্রতি প্রস্তর নিক্ষেপ 
করিতে লাগিল। অনেকে অস্ত্র লইয়া! তাহাদের গতিরোধে দণ্ডায়মান হইল। 
থাগ্ভের অভাবে, প্রবল বৃষ্টিতে ও দুরন্ত হিমে তাহাদের সাতিশযর় তুর্দশা হইয়া 


পঞ্জাব । ৪৭ 


ছিল, তথাপি তাহার! আক্রমণকারীদিগের সমক্ষে অবনত হইল না। তাহাদের 
এক জন জমাদার এই বলিয়া সহযোগীর্দিগকে পুনঃ পুনঃ উত্তেজিত করিতে 
লাগিল যে, এইরূপ অপরিচিত স্থানে শৃগালকুকুরের ন্যায় দেহ ত্যাগ করা 
অপেক্ষা ফিরিয়া গিয়া, রণস্থলে প্রকৃত যুদ্ধবীরের ন্যায় বীরশধ্যায় শয়ন করাই 
শ্রেয্ঃ। যখন সহযোগীরা তাহার কথায় কর্ণপাত করিল না, তখন সে 
দুঃসহ যাতনায় ও গভীর মনোবেদনায় অধীর হইয়া আত্মহতা! করিল। 
জমাদারের আত্মবিসর্জনের পর অবশিষ্ট সিপাহীরা অগ্রসর হইতে লাগিল। 
কোন স্থানে তাহাদের নিষ্কৃতিলাভ হইল না। সকল স্থলেই তাহারা অবরুদ্ধ, 
আক্রান্ত ও নিপীড়িত হইতে লাগিল। যে কয়েক জন অবশিষ্ট ছিল, অবশেষে 
তাহার! পরিশ্রান্ত ও ক্ষুংপিপাসায় কাতর হইয়া, বিপক্ষদ্রিগের সমক্ষে অস্ত্র 
পরিত্যাগ পূর্বক আপনাদের অনৃষ্টের নিকট মস্তক অবনত করিল। তাহাদের 
কেহ কেহ ফাসীকাষ্ঠে প্রাণ বিসঙ্জন করিল, কেহ কেহ কামানের গোলায় 
ছিন্নবিচ্ছিম্ব হইয়৷ গেল। 

৫৫ সংখ্যক সিপাহীদলের ১২০ জন সৈনিকপুরুষ ইন্গরেজদিগের হস্তে বন্দী 
হইয়াছিল । ইহার! যদ্দিও ইঙ্গরেজদিগের বিরোধী হইয়াছিল, যদিও আপনাদের 
কর্তব/পালনে উদ্বাপীন হইয়া, বিশৃঙ্খলতাবের পরিচয় দিয়াছিল, যদিও খ্আপন- 
দের ধর্মনাশ ও জাতিনাশের আশঙ্কায় ইঙ্গরেজের পক্ষ পরিত্যাগ করিয়! 
উদ্ভান্ত ভাবে ইতস্ততঃ ধাবিত হইয়াছিল, তথাপি কোন বিষয়ে ইহাদের ভত্- 
স্কর ভাবের পরিস্কুট হয় নাই। ইহারা আপনাদের আফিপরদিগের শোণিত- 
পাত করে নাই। ইউরোপীয়দিগের দেহনিঃশ্ত কধিরধারাতে ইহাদের 
অস্্ কলঙ্কিত হয় নাই। ইহ[দের অনেকে সেই সময়ে উত্তেজন! ও সন্তাসে 
অধীর হইয়া,ইপ্তরেজের পক্ষ পরিত্যাগ করিয়াছিল বটে, কিন্তু ইঙ্গরেজের বিরুদ্ধা- 
চরণে ইহাদের প্রবৃত্তি ছিল ন!। এই সকল শে।চনীয়দশা গ্রস্ত জীবকে কামানের 
মুখে উড়াইয়া দিলে ব! বন্দুকের গুলিতে বধ করিলে নিংসন্দেহ দয়! ও ন্যায়পরতার 
অবমানন! হইত । সৌভাগ্যের বিষয় এই যে, কর্তৃপক্ষ সে সময় বিরুদ্ধাচারী- 
দিগের বিধবংসদাধনে কৃতপঙ্কল্ন হইলেন না। তাহার! সহযোগীদিগকে উপস্থিত 
বিষয়ে অপেক্ষাকৃত সদয়ভ।বে কাধ্য করিবার পরামর্শ দিগ্নাছিলেন। নিকলসন 
এ সন্বপ্ধে এডওয়াডিসকে লিখিয়াছিলেন, “এই দলের ( ৫৫ সংথাক ) আফিসরের! 


৪৮ সিপাহীযুদ্ধের ইতিহাস । 


সকলেই একবাকে) স্বীকার করিয়াছেন যে, শিখগণ শেষ সময় পর্যাস্ত তাহাদের 
গ্রক্ষে ছিল। এক্সন্য আমার মতে দয়ার সহিত ন্যায়পরতার সম্মন রক্ষা করা 
উচিত। শিখদিগের এবং যাহার! অল্পদিন হুইল, সৈনিকদলে প্রবেশ করিয়াছে, 
তাহাদের প্রাণরক্ষা করা কর্তবা। অবশিষ্ট অপরাধীর্দিগকে কামানের মুখে 
উড়াইয়! দেওয়া হউক । কিন্তু অল্পবয়স্ক বালকদিগে্র যেন প্রাণহানি না হয়, 
এবং যে সফল লোক গবর্ণমেন্টের প্রতি অন্থুরক্ত ও বিশ্বস্ত থাকিয়া, জনসাধা- 
রণের উত্তেজনায় ভীতচিত্তে আমাদের পক্ষ পরিত্যাগ করিয়াছিল, তাহাদেরও 
যেন জীবন নষ্ট না হয়।” স্যার জন্‌ লরেন্স ও পেশাবরের কমিশণরের নিকট এ 
ভাবে পত্র পাঠাইয়াছিলেন। তীহার পত্রে লিখিত ছিল, "৫৫ সংখ্যক দলের 
দিপাহীরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ্যোগ্ভত হইয়াছিল। তাহার! দয়ার পাত্র বলয়! 
পরিগণিত হইতে পারে না, কিন্তু সবিশেষ বিবেচনার পর আমি তাহাদের 
সকলকে মৃত্ামুখে পাতিত করিতে ইচ্ছা করি না । একবারে এক শত কুড়ি 
জনের প্রাণদণ্ড করা সংখায় বড় অধিক বলিয়া বোধ হয়। ঈদৃশ দৃষ্টান্তে 
অপরকে ভয় প্রদর্শন কর! আমাদের উদ্দেশ্ত । পূর্ণ সংখ্যার এক চতুর্থাংশ হইতে 
এক তৃতীয়াংশকে মৃত্।মুখে পাতিত করিলে আমার বিবেচনায় উক্ত উদ্দেগ্য সিদ্ধ 
হইতে পারে । যাহাদের কোনরূপ দোষ দেখ! গিয়াছে, অর্থাৎ যাহার! কুচরিত্র, 
উদ্ধত, সর্ববদ। অমস্ত্, যুদ্ধে উদ্যত এবং আফিসরদিগের গ্রতি সন্মান প্রদর্শনে 
বিদুখ, তাহাদের প্রাণদ্ড কর! কর্ণবা। ইহাতে যদি আবণ্তক সংখ্যার পুরণ 
না হয়, তাহা হইলে সর্বাপেক্ষা প্রাচীন: সৈনিকদিগকে এই শ্রেণীতে 
নিবেশিত, কর। উচিত। বন্দুক ব। কামান, বে উপায় সর্ধাপেক্ষ। সঙ্গত বোধ হয়, 
তদ্দবার। ইহাদের গ্রাণদগড কর! উচিত। অবশিষ্ট সিপাহীদিগকে কয়েক দলে 
বিভক্ত কর] কর্তব্য। কোন দলকে দশ বৎসর, কোন দলকে মাত বৎসর, কোন 
দলকে পাঁচ বা তিন বংসর কাল কারাগারে অবরুদ্ধ রাখা বিধেয়। আমার 
বিবেচনায় এইরূপ দৃষ্টান্তই অধিকতর কাঁধ্যকর হইবে এবং এইরূপ শ্রেণীভেদে 
ও দওভেদে অনিষ্টের পরিবর্তে ইষ্টসিদ্ধি ঘটিবে। দিপাহীর! দেখিবে যে, আমরা 
ভবিষ্যৎ অশান্তি ও অনিষ্টের প্রতীকার জন্য শান্তি দিয়াছি;) প্রতিহিংস।য় 
উত্তেজিত হুইয়া, দণ্ড বিধান করি নাই। হহাতে জনদাধারণেও দণ্ডিত 
বাক্িদিগের প্রতি সমবেদনা প্রকাশ করিবে না। বদি এই প্রস্তাব অনুসারে 


পঞ্জাব ৪৯ 


কার্ধয না হয়, তাহা হইলে সকলেই প্রাণপণে আমাদের সহিত যুদ্ধ কারিবে। 
যেঠেতু তাহাদের দৃঢ় বিশ্বাস জন্মিবে যে, তাহারাও দণ্ডিত ব্যক্তিদিগের ভার 
মতামুখে পতিত হইবে ।** 

গার জন লরেদ্দের এই অভিমত দৈনিক বিভাগের কর্তৃপক্ষের অনুমে।দিত 
হইল। যে সকল হিন্দস্থানী সিপাহী “ঘটনাক্রমে দুর্গ পরিত্যাগ করে নাই, তাহা- 
দিগকে বেতন ন] দিয়া ছাড়িয়া দেওয়। হইল। যে সকল শিখ গবর্ণমেন্টের 
পক্ষে ছিল, তাহারা অস্বশক্তের সহিত অন্ত সৈনিকশ্রেণীতে নিবেশিত হইল। 

ইহার পর কঠোরতম শান্তি প্রদানের কাঁধ্য আরম্ভ হইল। ৫১ সংখাক 
দলের যে ১২ জন সিপাহী স্বদল পরিতাাগ করিয়াছিল, ওর! জুন তাহাদের ফ'াদি 
হইয়াছিল। এখন ১০ই জুন ৮৭ সংখক ইউরোপীয় সৈনিকদলের কাওয়াজের 
ক্ষেত্রে উহ! অপেক্ষাও ভয়ঙ্কর কার্ষ্যের অনুষ্ঠান হইল। মরদাননামক স্থানের 
১২* জন সিপাহী আপনাদের ইচ্ছায় স্বস্থান পরিত্য।গ করিয়াছিল। প্রধান 
কমিশনরের অভি গ্রায় অনুসারে ইহাদের এক তৃতান্নাংশের প্রতি প্রাণদণ্।দেশ 
হয়। ১*ই জুন এই দণ্ডাদ্দেশ কার্য পরিণত করিবার আয়োজন হইল। 
এই কঠোরতম দণ্ডবিধানের জন্ত ১২০ জনের মধ্যে ৪* জন সিপাহী নির্বাচিত 
হইল। ১৭ই জুন এই নিরুব ও নিরতিশয় শে।চনীয় দশাগ্রস্ত জীবের! কাওয়ান্ধের 
গ্রশস্ত ক্ষেত্রে সানীত হইল। ইহাদের বীরত্বগোৌরব বিলুপ্ব হইয়াছিল, ইহাদের 
পদমর্ণাদ্ার তিরোভাব ঘটিয়াছিল, ইহাদের সামরিক ভূষণ অপসারিত হইয়া- 
[ছল। ইহারা এখন স্বকীগন দল হুইতে বিচ্ছি্ন হইয়া, আত্মীয় সবনদিগকে ছুত্তর- 
৪ঃখসাগরে ভাসাইয়া, পূর্বতন গৌরব ও মর্যাদায় বিলর্জন দিয়া, কাতরভাবে 
কেবল জীবন__আপনাদের জীবনের জন্ত দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ করিতে লাগিল। 
এই ভয়ঙ্কর কার্য্যদর্শনের জন্য সমগ্র পেশাবরের সৈনিকগণ সেই প্রশস্ত ক্ষেত্রে 
মণ্ডলাকারে তিন দিকে দণ্ডারমান হইল, অপর দিকে কামান নকল শ্রেণীবন্ধ 
ভাবে সাঁজ্জত হইল। পার্শবন্তী স্থান হইতে সহন্নর সহশ্র লোক ভয়ঙ্কর হত্যা- 
কাণ্ড দেখিবার জন্ত আগমন করিল। ইহারা সকলেই কৌতুহলাক্রান্ত 


175০, ৬০. 11, 1১ 488-459. 
ছা 


৫০ সিপাহীযুক্ধের ইতিহাস। 


হইয়াছিল। অনেকে সংশরদোলায় আন্দোলিত হইতেছিল । কেহ কেহ 
এই কার্যে ব্রিটিশশাসনের ভিত্তি বিপর্যান্ত হইবে বলিয়া মনে করিতেছিল। 
এই কৌতুহলাক্রান্ত ও নানাভাবে পরিচালিত দর্শকবুনদের সমক্ষে ইউরোপীয় 
টসনিকের! গুলিপুর্ণ বন্দুক হস্তে লইয়া দণ্ডায়মান রহিল। আফিসরেরা আপনা- 
দের অন্ত্শক্পে সজ্জিত হইয়া, নি্দিট সময়ের প্রতীক্ষা করিতে লাগিলেন। 
ইহাদের হৃদয়ে গভীর আশঙ্কার সঞ্চার হইয়াছিল। ইহাদের অধীন সৈনিক 
পুরুষের সন্দেহাকুলহৃদয়ে গুরুতর বিপদের প্রতিবিধান জন্য প্রস্তত 
রহিয়াছিল। 

কয়েক বার সম্মানস্চক তোপধবনি হইলে ব্রিগেডিয়ার কাওয়াজের ক্ষেত্রে 
উপস্থিত হইলেন। তিনি মগ্ডলাঁকারে দণ্ডায়মান সৈনিকদিগের পুরোভাগে 
অশ্বারোহণে পরিভ্রমণ করিয়া দণ্ডাদদেশলিপি পাঠ করিতে অনুমতি 
দিলেন। তাঁহার অন্ুমতিক্রমে আদেশলিপি পঠিত হইল । অতঃপর ভয়াবহ 
কাধ্যের আরম্ত হইল। নির্বাচিত চল্লিশ জন অপরাধী সৈনিক পুরুম্কে কামানে 
উড়াইয়। দেওয়া হইল। তাহাদের প্রাণরক্ষার জন্ত কাহারও মুখ হুইতে একটি 
কথা বহির্গঠত হইল ন1। তাহার্দের উদ্ধারার্থ কাহারও হস্ত প্রসারিত হইল 
নাঃ তাহাদের কঠোরতম শাস্তির নিরোধের জন্য কাহারও কোন উদ্যোগ 
পরিদৃ্ট হইল না। সকলেই ভীতচিত্তে, নিম্পন্দভাবে ও বিশ্রয্ববিস্ফারিত নেত্রে 
এই ভয়ানক ঘটন! দেখিল। নিরম্ধ ও সশস্ত্র, উভয় সিপাঁহীদলই ঘটনাস্থলে 
উপস্থিত ছিল। 'ইছারা কেহই কোনরূপ উত্তেজনার পরিচয় দ্দিল না। সকলেই 
গভীর আশঙ্কা ও বিন্ময়ে অভিভূত হইয়া রহিল এবং সকলেই বাঙনিষ্পত্তি 
না করিয়া, অধিনায়কদিগের আদেশ পালন করিতে লাগিল। পার্বত্য 
গ্রদেশের যে সকল আধবাপী এই ভয়ঙ্কর কাণ্ড দেখিল, তাহার! 
ইঙ্গরেজের অভাবনীয় ক্ষমতার পরি6য় পাইয়া, সৈনিকদলে প্রযেশের জন্ত 
আগ্রহ প্রক।শ করিতে লাগিল। গবর্ণমেপ্ট সর্বজনসমক্ষে এইরূপ দণ্ড বিধান 
করিয়া, আপনাদের অ প্রতিহত প্রভাবের পরিচয় দিয়াছিলেন। যাহারা এই ঘটনা 
দবেখিয়াছিল, তাহারা গবর্ণমেণ্টের ক্ষমতার উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করিয়াছিল । 
কিন্তু গবর্ণমেণ্ট এইরূপ কঠোরত প্রকাশ না করিয়াও, জনসাধারণের সমক্ষে 
আপনাদের প্রাধান্তের পরিচয় দিতে পারিতেন। কামানের গোলায় যাহারা 


পঞ্জাবি। €১ 


বিনষ্ট হইল, যাঁহাদের দেহ ছিন্নবিচ্ছিন্ন ও ইতস্ততঃ বিক্ষিপ্ত হইয়৷ গেল, তাহারা 
ধর্মহানির আশঙ্কাঁয় উত্তেজিত ও জাতিনাশের আশঙ্কায় বিচলিত হইলেও কোন 
রূপ ভয়াবহ কাণ্ডের অবতারণ। করে নাই। আফিনরদিগের শোণিতে তাহা- 
দের অস্ত্র কলঙ্কিত হয় নাই। কৃলকামিনী বা শিশুদিগের বিরুদ্ধেও তাহাদের 
অন্ন উদ্ভত হয় নাই। সমগ্র রাজ্য ভীষণ বিপ্লবলাগরে নিমজ্জিত করিতেও 
তাহাদের উদ্যম ও উৎসাহ পরিস্ফট হইপা উঠে নাই। তাহারা গভীর সন্দেহে 
সশস্ব হইয়া উত্তেজন।র পরিচয় দিয়াছিল মাত্র। এই উত্তেজনার আবেগে 
তাহাদের বুদ্ধির স্থিরতা ছিল না । তাহারা চিরন্তন সৈনিক নিব্রমের অনুবর্তী 
হয় নাই। চিরপ্রচলিত সৈনিকশাসন-বিধিরও মর্ধ্যা্দী রক্ষা করেনাই। এ 
ংশে তাহাদের অপরাধ গুরুতর হইতে পারে । কারাঁরোধে ইহাদের যথোচিত 
শান্তি হইত। একবারে ৪টি জীবকে কাঁমানে উড়াইয়া ন। দিয়া, যদি তাহা- 
'দ্গকে কাওয়াজের ক্ষেত্রে সৈনিকপুরুষ ও দর্শকগণের সমক্ষে দীর্ঘকাল কারা- 
বাসের জন্ত শৃঙ্খলাবদ্ধ কর! হইত, তাঠা হইলে ন্তায়পর শার মর্যযাদানাশ হইত 
না, করুণারও অবম1নন1 ঘটিত ন1, ব্রিটিশ গবর্ণমেণ্টের ৪ ছূর্ব্বলতা পরিলক্ষিত 
হইত না। দর্শকগণ একবারে এতগুলি সৈনিককে শৃঙ্খপাবন্ধতাবে কারাগারে 
যাইতে দেখিলে ব্রিটিশাসনেরই প্রীধান্ত কার্তন করিত। ৃ 
সোয়াট নদীর তীরে আবজাইনামক স্থানের হূর্গে ৬৪ সংখ্যক সৈনিকদল 
অবাস্থতি করিতেছিল। নিকলসন যে দিন ৫৫ সংখ্যক সিপাহীর্দিগের অনুলরণ 
করেন, তার পর দিন সংবাদ পাইলেন ঘে, আজুন খা নামক" একজন বিখ্যাত 
সাহপী আফগান পর্বত হইতে নামিয়া ৬৪ সংখ্যক সিপাহীদলের সহিত যড়যন্ 
করিতেছে। এই সংবাদ পাইয়া, তিনি উক্ত ছুর্গস্থিত সৈনিকদলের নিরম্ত্রীকরণে 
উদ্ভত হইলেন। অযোধ্যা অধিকৃত হওয়াতে মুনলমান[দিগের হৃদয়ে আঘাত 
লাগিয়াছিল। মহম্মদের শিষোর! দেখিল যে, তাহাদের চিরমান্ত ভূপতি 
ফিরিঙ্গীর কৌশলে স্বরাজ্য হইতে তাড়িত ও সর্বসম্পত্তি হইতে বিচু/ত হইলেন। 
অযোধ্যা ধর্মনিষ্ঠ নবাবের অধীন থাকাতে এ স্থান মুসলমানধর্দের হূর্গস্বরূপ 
ছিল। এখন এ দুর্গ ফিরিলীর অধীন হুইল। ইহা দেখিয়া ভারতের মুসল- 
মানের। ভাবিল অতঃপর হুয়দারাবাদেরও এ দশ! ঘটিবে। অধযোধার গ্ঠায় 
হয়দারাবাদও মুসলমানধশ্মের প্রাধান্তরক্ষার স্থল ছিল। যেহেতু এই স্থানে 


৫২ সিপাহীযুদ্ধের ইতিহাস । 


ধর্মনিষ্ঠ মুলমান ভূপতি আধিপতা করিতেন। এই স্থানে মুসলষানধর্দের 
মর্ধ্যাদ! সর্ব! অপ্রতিহ ত থাকিত এবং এই স্থানে মুসলম।নধন্মের ক্রিয়/কলাপ 
নিরাপদে ও নির্বিবাদে অনুষ্ঠিত হইত। ফিরিগ্িগণ যখন অযোধ্যা অধিকার 
করিল, তখন হয়দারাব'দও অধিকার করিবে । মুলমান ধর্দ্টের ছুইটি গ্রধান 
আশ্রয়স্থল তাহাদের অধিকৃত হুইবে। এইরূপ কল্পনাতরঙ্গে পরিচালত 
হইয়া, ভারতের কৌতুহলপরবশ মুসলমানেরা এক সময়ে অধীরহ1 প্রকাশ 
করিয়ছিল। কথিত আছে, তাহার এজন্ত 'লাঁফগানিস্তানের আমীরের 
সমবেদনা উদ্দী পত করিতে সচেষ্ট হইয়াছিল * | ইহাদের অধীরভাবে আমীর 
দোস্ত মহম্মদ অধীরতা প্রকাশ করুন, বা নাই করুন অযোৌধ্যার ধর্মমনিষ্ট মুসলমান 
ভূপতির ছুর্গতির সংবাদ আফগানিস্তানের পার্বত্য প্রদেশের ধর্োন্মত্ব মুসলমান- 
দ্িগের অবিদিত হয় নাই। ভ!রতবর্ষের একজন প্রধান মুসলমান ভূপতির 
অবমাননায় এই মুসলমানগণ যে, উত্তেজিত হইয়া! ইলরেজদ্িগকে বিপদাণন 
করিতে অগ্রসর হইবে, ইহা কিছুই বিচিত্র নহে । 

ঘটনা বিচিত্র ও অসন্ভাবিত না হইলেও উপস্থিত সময়ে সমগ্র পার্কতা 
প্রদ্দেশের অধিবাঁসিগণ ব্রিটিশ গবর্ণমেণ্টের বিরুদ্ধে সজ্জিত হয় নাই। কার্া 
কুশল কটনের চেষ্টায় আজুনর্থার উদ্দেম্ত বিফল হয়। আজুন খাঁ! সবস্থানে 
প্রতিগমন করে। এদিকে আবজাই ছুর্গের সৈনিক পুরুষেরা নিরন্বী্কত 
হয়। 

গঞ্জাবের অন্তান্ত স্থলেও সিপাহীরা সমুত্তেজিত হইয়াছল। কিন্তু লাহে।র 
ও পেশাবরে যাহা ঘটিয়াছিল, অন্তান্য স্থলে তাহা ঘটে নাই। পূর্বে উক্ত- 
হইয়াছে যে, জলন্ধরে মে সকল সিপাহী ছিল, তাহাদের কতকগুলি ফিলোরে 


* ১৮৫৬ অবের আগষ্ট মাসে সোর়াটের আখুদ্দের একখানি পত্র পিগ্ডিতে ফতেখ।র 
নিকট প্রেরিত হয়। এই পত্রে লিখিতছিল যে, লক্ষোনিবাদী মুসলমানগণ আমীর 
দোস্ত মহুম্মদকে জানাইয়াছেন যে, উন্নয়েজের। অধেধা। অধিকার করিয়াছে । ইহারপর 
বোধ হয়, হয়দরাবাদও অধিকৃত হইযে। ধন্মনিষ্ঠ মুসলমানদিগেয় পক্ষ হইতে কোনরূপ 
চেষ্ট। ন! হইলে ভারতবর্ষে আগ মুসলমানধর্পের কোন আশ্রয়স্থল থাকিবে না। এ সন্বদ্ধে 
আমীর দত মহম্মদ কিরূপ সাহ।য্য করিতে পারেন, হাহ! লক্ষৌর মুসলমানগণ জানিতে 
টাহতেছেন ।--৮142)16) :১০/০% 17/4৮, 791, 14) 2, 4196, 7066, 


পঞ্জাব ৫৩ 


গ্রেরিত হইয়াছিল। এই সময়ে বিগেডিয়ার জনষ্টোন জলম্বরের সৈনিকদলের 
অধাক্ষ ছিলেন। তিনি িপাহীদিগের নিরস্ত্ীকরণে উগ্ভত হয়েন নাই। 
জুন মাসের গ্রারন্তে আ্লন্ধরের সিপাহীদ্িগের প্রতি কর্তৃপক্ষের সন্দেহ জন্মে। 
এই সময়ে ইহ।দের উত্তেজন। বৃদ্ধি হইয়াছিল। চিরপবিন ধর্্ের অবমাননার 
অ!শস্কায় ইহাদের চিন্ত নিরতিশয় চঞ্চল হইয়া উঠিয়াছিল। মীরাট 'ও দিল্লীর 
সংবাদে ইহাদের ধীরতা অগ্থহ্থিত হইবার উপক্রম হইয়াছিল। মেজর লেক 
জলন্ধর বিভাগের কমিশনর ছিলেন। মীরাট এবং দিল্লীর ঘটনার পময়ে 
তিনি জলন্ধর নগরে উপস্থিত ছিলেন না। শেষে স্বস্থানে প্রত্যাবৃত্ত হইয়া, 
সিপাহীদ্দিগকে সাতিশয় অসন্তট ও সন্দিগ্চ দেখিলেন। এথন এই অসন্ধষ্ট ও 
সন্দিপ্ধ সিপাহীদিগের স্ধন্ধে কি কর্তবা, তদ্বিষয়ে পরামশ হইতে লাগিল । 
কমিশনর লেক্‌ নিরস্ত্রী করণের পক্ষপাতী ছিলেন। কিন্ত ব্রিগেডিয়ার গুরুতর 
গোলষোগের আশঙ্কায় সহস! নিরন্ত্রীকরণে উদ্যত হইণেন না। আফিসেররাও 
নিরম্বীকরণের সমর্থন করিলেন না । এদিকে দিপাহীদিগের হৃদয়নিহিত 
আশঙ্কা ও তন্মূলক উত্তেজনার শান্তির নিম কোনরূপ সছুপার অপবস্থিত 
হইল না। ম্ৃতরাং অবিলম্বে অবশ্যন্তাবী বিপ্লবতরঙ্গে জলম্বর আন্দোলিত 
হইয়া উঠিল। ৭ই জুন ইউরোপীয় সৈনিকদলের অধিনায়কের গৃহে অগ্নি 
_লাগিল। এই সঙ্গে ছুই দল পদ্াতি ও একদল অশ্বারোহী গিপাহী সাতিশয় 
উত্তেজিত হইয়া আত্ম গরাধান্ রক্ষার জন্ত অগ্রসর হইল। ৭ই জুন রাত্রিকালে 
দে'খতে দেখিতে সমগ্র সৈনিকনিবাম যেন কোন অদৃষ্টপৃর্বব শক্তিতে তর' 
গায়িত হইল। চারিদিকে ভয়ঙ্কর কোলাহল সমুখিত হইল, চরিদিকে 
উত্তেজিত লোকে ইতস্ততঃ প্রধাবিত হইতে লাগিল। আফিসরেরা তাড়াতাড়ি 
অস্ত্র লইয়া কাওয়াজের ক্ষেত্রাভিমুখে গমন করিল। ইউরোপীয় কৃল- 
কামিনীগণ শিশুসত্তানদিগের মহিত ভয়্বিহ্বলচিত্তে নিরাপদ স্থলে আশ্রয় 
গ্রহণ জন্য উদ্ভত হইল। অতিমান্র গোলযোগে, নিরতিশয্প বিশৃঙ্খলভাবে ও 
ভয়াবহ কলরবে গভীর নিশীথের নিস্তব্ধতা ভঙ্গ হইল। একদল 
ইউরোপীয় সৈনিক পুরুষ কয়েক দল ইউরোপীয় কামানরক্ষকের সমক্গে 
জলন্ধরের দিপাহীগণ প্রকাশ্তভাবে গভীর উত্তেজনার পরিচয় দিতে 
লাগিল। কিন্তু তাহারা উত্তেজিত হইলেও ভয়ঙ্কর কার্যদধনে তৎপরতা! 


৫৪ সিপাহীযুদ্ধের ইতিহা!স। 


প্রক'শ কনে নাই এবং সর্ধজনগাহ্ত কার্ধ্যক্ষেত্রে প্রবেশ করিলেও সর্বধবংসকর 
বিকটভাবের বিস্তারে উদ্যত হয় নাই। বোধ হয়, তাহার! তাড়াতাড়ি দিল্লীতে 
গিয়া স্বধর্মরক্ষায় উদ্যত স্বদেশবাঁসীদিগের সহিত সম্মিলিত হইতে ইচ্ছ' 
করিয়াছিল। আফিদারদিগের শোণিতপাতে তাহাদের স্পৃহা ছিল না, জগ- 
ন্ধরে সমগ্র ইউরোপীয়ের ধ্বংসসাধনে তাহাদের আগ্রহ ছিল না, বা বিস্তৃত 
পঞ্চনদে ইঙগ্গরেজশাসনের বিলোপেও তাহাদের চেষ্টা ছিল না। তাহাদের 
যে সকল স্বদেশবাসী জাতীয় সম্মান রক্ষার জন্য সমবেত হইয়াছিল, 
তাহারা বোধ হয, দেই সকল ব্বদ্দেশবাপীর সহিত সম্মিলিত হইতে 
উদ্যত হৃইয়াছিল। তাহার! ভাবিয়াছিল, ফিরিঙ্গীদিগের কৌশলে তাহাদের 
ধ্থনাশ হুইবে। তাহার! ধর্্মনিহন্তা ফিরিঙ্গীদ্িগের সমক্ষে অবস্থিতি 
করিতে সাহসী হয় নাই। সুতরাং তাহারা আফিসরদিগের প্রতি দৃক্পাত 
না করিয়া, অভীষ্টসাধনে উগ্ভত হইয়াছিল: কিন্ত সময়ের গতিতে, 
উত্তেজনার গভীর আবেগে কোন কোন স্থলে জীবন ও সম্পত্তি 
বিপত্তিপূর্ণ হইয়াছিল । গোঁলযোগের মধ্যে একজন ইন্টরোপীয় সৈনিক 
পুরুষ গুলির আঘাত প্রাপ্ত হয়, এই আঘাতেই শেষে তাহার মৃতু। হয়। 
কিন্ত এই সৈনিক পুরুষ স্ব্লের কোন সিপাহী কর্তৃক আক্রান্ত হয় নাই। 
একজন অশ্বারোহী বিছ্যতৎবেগে উপস্থিত হইয়া তাহার 'প্রতি গুলি নিক্ষেপ 
করে, এইরূপ গোলযোগে কতিপয় আফিসরও আহত হয়েন। কোন 
কোন স্থলে আবাসগৃহ ভন্মীভূত ও সম্পত্তি বিলুষ্ঠিত হয়। এগুলি বিপ্লবের 
অনিবাধ্য ফল এবং তদানীন্তন কলের অনির্বারণীয় গতির লীলামাত্র। গভীর 
উত্তেজনা! ও গুরুতর গোলধযোগের সময়ে সর্বস্থলেই এইরূপ ঘটন! হুইয়! 
থাকে। এতন্্ারা উত্তেজিত সিপাহীদিগের বলবর্তী জিধাংসার পরিচয় পাওয়া 
যায় না। সিপাহীরা আফিসরদিগেব প্রাণরক্ষার জন্য সবিশেষ বত্র প্রকাশ 
করিয়াছিল। যেখানে তাহারা আফিসরদিগকে বিপদ!পন্ন দেখিয়াছিল, সেই. 
থানেই তাহাদের জীবন রক্ষার জন্য বিদ্যুংবেগে উপস্থিত হইয়াছিল । এ অংশে 
তাহাদের বিশ্বস্ততা ও প্রভৃভক্তি কলষ্কিত হয় নাই, তাহাদের প্রতিহিংসা 
উদ্দীপিত হইন্না উঠে নাই, এবং তাহাদের দয়া ও সমবেদনা বিলুস্ত হইয়া 
বায় লাই। 


পঞ্জাব ৫৫ 


ফিলে।রে ৩ সংখাক সৈনিকদল ছিল। হৃপিয়ারপুরে ৩৩ সংখ্যক সিপাহী- 
দল অবস্থিতি করিতেছিল। জলম্ধরের মিপাহীরা বোধ হয়, ইহাদিগকে লইয়া 
মোগলের রাজধানীতে যাইবার ইচ্ছ|/ করিয়াছিল। একজন অশ্বারোহী 
ফিলোরের সিপাহীদ্দিগকে সংবাদ দিবার জন্ত সর্বাগ্রে গ্রধাবিত হয়। উত্তেল্গিত 
সিপাহীর! রাত্রি ১ট।র সময় জলন্বর পরিত্যাগ করে। ব্রিগেডিয়ার জনষ্টোন তদ্দ্ডে 
ইহাদের অনুসরণে উদ্যত হয়েন নাই। রসদের প্রতীক্ষায় অনেক সম্যর় অতিবাহিত 
হয়। অবশেষে জোষ্ঠ মাসের প্রচণ্ড তপন যখন পূর্বগগন প্রান্ত হইতে উত্িস্ত 
হুইয়া, চারি দিকে প্রথর আতপ তাপ বিকীর্ণ কিতে থাকে, তখন ব্রিগেডিয়ারের 
আদেশে এক দল সৈনিকপুরুষ সিপ।হীদ্িগের অনুনরণ করে। বারি ১টার সময় 
সিপাহীরা জলম্ধর হইতে যাত্রা করিয়াছিল। পর দিন বেলা ৭ টার সময় 
তাহাদিগকে বাধা দিবার জন্ত জলন্বরের ইউরোগীয় সৈনিকগণ প্রস্থান করিল। 
কিন্তু সিপাহীরা তখন বহু দূরে গিয়াছিল। অনুদরণকারিগণ অন্সরণমাত্র করিল 
এবং অন্ুরণ করিয়াই স্বস্থানে প্রত্যাবৃন্ত হইল। তাহার! গ্রতিদ্বন্দীর্দিগকে দেখিতে 
পাইল না। এই অনুসরণের কথা সংক্ষেপে বর্ণনীয়। এই দমষে জনবর 
উঠিয়াছিল যে,ফিলোরে অবিলম্বে গোলযোগ ঘটবে । একজন ইঙ্গরেজ সেনানায়ক 
দুইটি কামান এবং কতিপয় ইউরোপীস্প সৈনিকপুরুষ লইয়া ফিলোরের অভিমুখে 
যাত্র! করেন। তাহার সহিত পঞ্জাবের দ্বিতীর অখারোহীদল যাত্রা করে। 
তিনি উপস্থিত হইয়! জানিতে পরিলেন যে, লিপাহীদলের আফিলরের। হুর্গে 
রহিয়াছেন, উত্তেজিত সিপাহীরা ৪ মাইল দূরে শশুদ্র পার হইতেছে । কিয়ৎ- 
ক্ষণ পরে জলন্ধরের দিপাহীর। সমাগত হইল । উপস্থিত সময়ে কি করিতে হইবে, 
ইঙ্গরেন্গ সেনানায়ক তাহার কিছুই ঠিক করিতে পারিলেন না । তাহার অধীম 
সৈনিকপুরুষের। গোলযোগে উত্তপ্ত হুইয় পড়িল। তাহারা কোন্‌ পথে অগ্রসর 
হইবে, কি কার্যের অনুষ্ঠান করিবে, কিছুই ঠিক করিতে পারিল না। ফিলোর 
হইতে শতদ্রতে যাইবার পথ তাহাদের পরিজ্ঞাত ছিল ন।। এদিকে ফিলোরের 
আফিসরেরা দুর্গে আত্মগেপন করিয়াছিলেন । তাহারা কোন পথ প্রদর্শ ককে 
পাঠাইতে পারিলেন না । সুতরাং অন্ভুমরণকারী সৈনিকগণ সমস্ত রাত্রি এদিকে 
ওদ্দিকে ঘুরিয়! বেড়াইল। ব্রিগেডিয়ার জনষ্টোন যদি কালবিলম্ব ন৷ করিয়া 
ইউরোপীয় দৈনিকদিগকে দিপাহীদিগের অনুসরণ জন্য পাঠাইতেন, তাহ! হইলে 


৫৬ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


কিয়দংশে কার্য হইতে পারিত। কিন্তু অতিবিলঙ্গে সমস্ত উদ্ভম নিশ্ষল হইল। 
ফিলোরের মিপাহীরা অবলীলাক্রমে ছূর্গপরিতাগ করিল । আফিসরের! আকন্মিক 
বিপদে ভীত হুইয়! দুর্গে আশ্রয় গ্রহণ করিলেন। অন্সরণকারী সৈনিকগণ 
উপস্থিত হইলেও তাহারা কোনরূপ সাহাঁধা করিতে সাছনী হইলেন না। 
এদিকে জলম্বরের সিপাহীর! উপস্থিত হইয়া! শতদ্রর অপর তটে উত্তীর্ণ হইবার 
আয়োজন করিল। 

* জলন্করের ব্রিগেডিয়ার যখন এইরূপ কার্যশৈথিলোর পরিচয় দিয়াও সৈনিক 
বিভাগের কর্তৃপর্গের নিকট প্রশংসালাভ করিঙেছিলেন, তখন দুই জন সিবিল 
ক্মচান্তী কালবিলম্ব না করিয়! যথোচিত উদ্ভম ও অধাবসায়ের সহিত উপ- 
স্থিত বিপদের প্রতিকূলে দণ্ডায়মান হয়েন। জর্জ রিকেটস উপস্থিত সময়ে 
লুধিয়ানার ডেপুটি কমিশনর এবং থরন্টন সহকারী কমিশনর ছিলেন। থরন্টন 
ফিলোরের সৈনিক্দিগকে বেতন দিবার জন্য তথায় গমন করিয়াছিলেন, এমন 
সময়ে সিপাহীদের গমনের সংবাদ প'ইঞা, তিনি সবিশেব সত্বরতার সহি অশ্বা- 
রোহণে শতদ্রুতটে উপনীত হয়েন 'এবং নৌসেত ভাঙ্গিয়া ফেলেন। সেতু ভগ্ন 
হওয়াতে সিপাহীর! কয়েক মাইল দূরে গিয়া শত দ্রু উত্তীর্ণ হইবার উদ্চোগ করে | 
থরন্টন তাড়াতাড়ি লুধিয়ানায় গ্রত্যাবৃন্ত হইয়। দেখিলেন ষে, ডেপুট কি- 
শনর ররেকেটন্‌ টেলি খ্রাফে জলন্বরের সংবাদ পাইয়! লুধিরানার রক্ষার আয়োজন 
করিতেছেন। পঞ্জাব হইতে থে প্রশস্ত রাজপথ দিল্লীর অভিমুখে গিয়াছে, ল্ধিয়ানা 
তাহারই পার্বভাগে অবস্থিত। ডেপুটি কমিশনর আশঙ্কা করিয়াছিলেন যে, 
উত্তেজিত সিপাহীরা দিল্লীর অভি মুখে অগ্রসপ্ঈ হইবার সময়ে লুধিয়ান। উৎসন্ন 
করিয়। যাইবে । সময় অতি অল্প ছিল। এই অল্প সময়৪ আবার অন্নতর 
হইন্া পড়িল। যেহেতু ডেপুটি কমিশন খন জলন্ধরের সংবাদ পাইলেন, তখন 
লুধিয়ানার সিপাহীদিগের নিকটেও এ সংবাদ উপস্থিত হইল। লুধিয়ানাব 
সিপাহীদল ফিলোরের 5 গণিত সিপাহীদলের একটি শাখা, ইহার জল* 
ক্ধরের সিপাহীদিগের শ্াায় উত্তেজিত হইয়া উঠিয়াছিল এবং ইহারাও প্রাত 
মুহূর্তে আপনাদের গভীর উত্তেজনার পরিচয় দিবার সুযোগ প্রতীক্ষা! করিতে- 
ছিল। চর্গ ও ধনাগার অধিকার কর! ইহাদের প্রধান উদ্দেশ ছিল। লুধিয়!নায় 
ইউরোপীয় সৈনিকদল ছিল না, সুতরাং ইহাদের এই উদ্দেশ্ঠ সিদ্ধির পথ স্তগম 


পঞ্জাব । ৫৭ 


ছিল। এদিকে প্রতিমুহূর্তে জলম্বর ও ফিলোরের সিপাহীদিগের উপস্থিতির 
সম্ভাবনা ছিল। ডেপুটি কমিশনর এইরূপ স্থিপজ্জালে পরিবেষ্টিত হুইয়া! গ্রতী- 
কারের উপায় চিন্তা করিতে লাগিলেন। জলন্ধর ও লুধিয়ানার মধো শতদ্র 
নদ ছিল। জলম্বরের সিপাহীরা যাহাতে এই নদ উত্তীর্ণ না হইতে পারে, ডেপুটি 
কমিশনর তাঁহার উপান্ন দেখিতে লাগিলেন । এই সময়ে ৪ গণিত শিখসৈন্ত 
দিল্লীতে যাইতেছিল, ডেপুটি কমিশনর যখন ভয়াবহ বিপদের সংবাদে বিব্রত 
হইয়াছিলেন, তখন তাহারা পথশ্রমে ক্লান্ত হইয়৷ লুধিয়ানায় উপস্থিত হুইল। 
লেফটেনেণ্ট উইলিয়মস্‌ নামক একজন সেনানায়ক এই দলের কিয়দংশ সৈন্য 
সহ সিপাহীদ্িগের আগমনে বাধা দিবার জন্য প্রস্তত হইলেন ৷ এদিকে নাঁভার 
র।জা বিপদাপন় ইঙ্গরেজের সাহা্যার্থ দুইটা কামান এবং কতিপয় অশ্বারোহী 
ও পদাতি সৈন্য পাঠাইয়া দেন। এই লময়ে ভারতের প্রধান ভূপতিগণ ইঙ্গরেজের 
গক্ষপমর্থনে ওুঁদান্ত প্রকাশ করেন নাই । যেখানে ব্রিটিশ রাজপুরুষগণ বিপ- 
দের পর বিপদে উদ্ভ্রান্ত হইয়া সাহাষ্য প্রাপ্তির জন্য কাতরভাবে চারি দ্দিকে 
দৃষ্টিপাত করিয়াছেন, সেইখানেই ভারতের ভূপতিবর্গ তাহাদের উদ্ধারার্থ অগ্র- 
সর হইয়াছেন। গভীর উত্তেজনায় অধীর হইয়া, ভারতবাদিগণ এক দ্বিকে 
যেমন ভয়ঙ্কর বিপ্লবের অবতারণ। করিয়াছে, অপর দিকে কোমলহদয় 'ভারত- 
বাসীদিগের করুণা বিপ্লবগীড়িত বিদে শীদিগের হৃদয়ে শাস্তি বিধান জন্য সেইরূপ 
যত্তবের পরিচয় দিয়াছে । উপস্থিত স্থলে নাভার অধিপতির হৃদয়ে এইরূপ 
করুণার আবির্ভাব হুইয়াঁছিল। করুণার বশবর্তী হইয়। নাভারাজ বিপরদিগের 
সাহায্যের জন্ত সৈম্ত ও কামান প্রেরণ করিয়াছিলেন । লুধিয়ানার ডেপুটিকমিশনর 
এই সকল সৈনিকদল লইয়া জলন্ধরের সিপাহীদিগের বিরুদ্ধে যাত্রা করিলেন। 
সিপাহীরা কোন্‌ স্থানে উপস্থিত হইয়াছে, জানিব।র জন্ত ডেপুটি কমিশনর 
নৌকাষোগে অপর তটে উপস্থিত হইলেন এবং মেই তটভাগ দিয় কিয়দুর 
অগ্রসর হুইয়া শুনিলেন যে, সহকারী কমিশনর থরন্টন সাহেবের চেষ্টায় 
নৌসেতু ভগ্ন হওয়াতে সিপাহীরা শতদ্রুর ৪ মাইল উজানে গিয়া, যে স্থলে নদ 
অপেক্ষাকৃত সন্বীর্ণ ভাব অবলম্বন করিয়াছে, সেই স্থানে পার হইবার উদ্ভোগ 
করিতেছে । সংবাদ প্রাপ্তি শান্তর ডেপুটি কমিশনর আবার নদী পার হ্ইয়া 
লুধিয়ানার দিকে আদিলেন। এবং সংগৃহীত সৈম্ত লইয়া লেফ২টেনেণ্ট উইলিয়ম্‌. 
৮ 


৫৮ সিপাহীযুদ্ধের ইতিহান । 


সের সহিত সিপাহীদিগের গতিরোধে উদ্যত হইলেন। এই সময়ে রিগেডিয়ার 
জনষ্টোন যদি ইউরোপীয় সৈম্তসহ উত্তেজিত সিপাহীদিগের পশ্চাঙ্জাবিত হুইয়! 
শতদ্রতটে উপনীত হইঙেন, তাহা হইলে সিপাহীগণ ছুই প্রতিকূল সৈনিক" 
দলের মধ্যে পড়িয়া! বিপদাপন্ন হইত । অনেকে হয়ত ছুই দূলের সংঘর্ষে 
শতজ্রর তটবিভ|গে বা শতদ্রর জলপ্রবাহে দেহত্যাগ করিত। কিন্তু এই 
সময়ে ব্রিগেডিয়ারের সৈনিকদলের কোন চিহ্ন পরিদৃষ্ট হইল ন1। এদিকে 
রাত্রি ১* টার সময়ে সিপাহীর! রিকেটস্‌ও লেফটেনেণ্ট উইলিয়ম্সের দৃষ্টিপথে 
পতিত হইল। পথ হূর্গম ছিল, স্থানে স্থানে অদৃঢ় বালুকার!শি ও বছুদংখাক 
থাত থাকাতে ইঞ্গরেজ সৈম্তের গমনে বিদ্ধ হইয়্াছিল। এদিকে প্রায় ১৬৭ 
সিপাহী শতদ্র উত্তীর্ণ হইয়'ছিল। ইহাদের সহিত ইঙ্গরেজ সৈন্তের ঘেরতর 
সুদ্ধ উপস্থিত হইল। ইঞ্গরেজ পক্ষে শিখ সৈনিকের! যার পর নাই সাহস ও 
বীরত্বের পরিচয় দিতে লাগিল। সিপাহীরাও পরাক্রান্ত স্বদেণীয়দিগের সমক্ষে 
আপনাদের পরাকুম প্রকাশ করিতে লাগিল। রণকুশলগ শিখগণ অর্থের 
বিনিময়ে ঘে প্ররৃভক্তি প্রদর্শনে নিয়োজিত ছিল, তজ্জন্ত এখন তাহারাই 

বিকারচিত্তে ও অনদন্কুচিত ভাবে তাহাদের শ্বদেশীয়দিগের শোগণিতপাঁত 
করিতে লাগিল; আর সিপাহীরা ইঙ্গরেজের ছুরবগাহ বজনীতির মহিমায় 
আপনাদের রাঁজভক্তিতে বিসর্জন দিয়াছিল, এজন্ত এখন তাহারা সেই প্রভুভক্ত 
স্বদ্েশবাসীর বিরুদ্ধে জস্ত্র সঞ্চালন করিতে লাগিল। ইঙগরেজ এক সময়ে 
ভারতবাসীদিগের সাহায্যে ভারতে আধিপত্রাপ্রতিষ্ঠা করিয়াছিলেন, এখন 
আবার সেই ভ|রতবাসীদিগের সাহাধ্যেই *মাপনাদের আধিপত্য অক্ষুণ্ন রাখিতে 
যত্রশীল হইলেন। ছুই ঘণ্টা কাল উন্দয় পক্ষে যুন্ধ হইল। ইঙ্গরেজের পক্ষে 
কামান ছিগ, এই কামান হইতে মুহ্রমুহুঃ গোল! বৃষ্টি হইতে লাগিল। 
মিপাহীদিগের কামান না থাকিলে 9 তাঁহার! বন্দুকের সাহাব্যে প্রতিপক্ষের বু[হ 
ভেদ করিতে লাগিল। নিণীথকালে চন্দ্রমা যখন গগনমধ্য হইতে করজাল 
বিস্তার করিতে লাগিল, তখন ডেপুটি কমিশনর রিকেটদ্‌ ও সেনানাম্নক 
উইলিয়মস, সিপাহীদিগের পরাক্রমে হতাশ্বাম হইয়া পড়িলেন। নাভ!রাজের 
সৈন্ত পলায়ন করিগস। শিখগণও পরিশ্রীস্ত হইল। তাহাদের গুলি বার? 
মিংশেষিত হইয়া গেল। এদিকে দিপাহীদল অবারিতবিক্রমে আত্মক্ষমতা 


পর্জীব ৫৯ 


প্রকাশ করিতে লাগিল। ডেপুটি কমিশনর রিকেটদ ও ইঙ্গরেজ সেনাঁনায়ক 
উইলিয়মস. আর কোন উপায় না দেখিয়া, আপনাদের সৈম্ত সহ রণে ভঙ্গ 
দিলেন। তাহার! অবদন্নদেহে ও ভগ্রহৃদয়ে পশ্চাঁ্ হটিয়। আপনাদের সৈনিক- 
নিবাসে প্রত্যাবৃত্ত হইলেন । 

ইঙ্গরেজ সেনানাঁয়ক যখন উত্তেজিত সিপাহীর্দিগের গতিরে।ধে অসমর্থ 
হইলেন, ইরেজ সৈন্ত যখন সিপাহীদিগেব পরাক্রমে হটিয়া গেল, তখন দেই 
টটত্তেক্ষিত সিপাহীগণ প্রবগ বেগে লুধিয়ানার অভিমুখে ধাবিত হষ্টল। »ই 
দ্বন মধ্যান্ছের পূর্বে তাহারা নগরে গ্রবেশ করিল। ছূর্গে যে সৈনিকদল 
ছিল, তাহারা আগন্তক সিপাহীদিগের গ্রতি সমবেদনা প্রকাশ করিতে 
লাগিল। নগরের চারি দ্রকে যে সকল উদ্ধত, উচ্ছ জ্বল ও বিলুঠনপ্রিয় লোক 
অপরের অর্থে আপনাদ্িগকে সমৃদ্ধ করিবার আশ! করিতেছিল, তাহার! সিপাহী- 
দিগের সমাগমে দলবন্ধ হইয়া বিলুন প্রবৃত্তির তৃপ্রিসাধনে সমুখিত হইল। 
মুর্তমধ্যে সমগ্র পুধিক্ানা বিশ্বঙ্খপা ও বিপ্লবে পরিপূর্ণ হইয়া উঠিল। 
কাব্ল হইতে যাহারা! তাড়িত ভ্ইধা বুটিশ কোম্পানির অর্চে জীবিকা 
নির্মাহ করিত, তাহার! শধিন্নানাক্ বস করিতেছিল। তাহাদের বহুপংখাক 
অঙচর ছিল। কাশ্মীরের যে সকল ব্ক্তি শালের বাবসায় করিত, তাহারাও 
লুধিয়ানায় অবস্থিতি করিতেছিল। এত ্যতীত বিপুষ্ঠনাপ্রয় বহুদংক্যক লোক 
নুধিয়ানাব।দী ছিল। এখন এই সকল বিভিন্ন সম্প্রদায় ইঙ্গরেজের বিরুদ্ধে সমু- 
খিত হইল। কাবুলীগণ লুগ্ঠনাশায় দলে দলে চারি দিকে ধাবিত হইল । কাশ্মী- 
রের শ।ল বাবসায়িগণ গবর্ণমেণ্টের গুদাম, আমেরিকাবাদী খুষ্টধর্ম প্রচারক- 
দিগের গৃহ সকল লুগ্ঠন করিল, উপাসনাগৃহ সফল ভন্দীভূত করিয়া 
ফেলিল, ছাপাখান! বিনষ্ট করিল এবং স্থানান্তর হইতে সমাগত সমুত্তেজিত 
সিপাহীদিগকে গবর্ণমেণ্টের কর্মচারীদিগের আবাপগুহ মকল দেখাইয়া দ্রিল। 
এতন্বাতী ত বহুলংখ্যক মুনলমান গুজরগণ একজন ধর্মোনন্ত মৌলবীর কথা 
অধিকতর উত্তেজিত হইয়া উঠিল। এই মৌলবী ইঙ্গরেজের বিরুদ্ধে জিহাদ 
ঘোষণ! করিতে আগ্রহান্বিত ছিল। এক্ষণে স্বধর্মরক্ষ'র জন্য ফিরিঙ্গীর বিপক্ষে 
ইহার উদ্দীপনামন়্ী বক্ততা৷ উদ্দতপ্রকৃতি মুসলমান গুঞ্সরদিগকে অধিকতর 
উদ্ধত করিল। এই বিভিন্ন শ্রেণীর মুনলমানগণ সিপাহীদিগের সমাগমে 


৬০ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


আহ্লাদিত হইয়া চারিদিকে বিলুগ্নে প্রবৃত্ত হইল। কারাগারের কয়েদি- 
গণ বন্দিত্ব হইতে মুক্তিগাভ করিল। যাহাতে গবর্ণমেণ্টের স্বত্বাধিকার আছে, 
যাহা ইঙ্গরেজদ্িগের অধিকৃত, তৎসমুদয়ই বিলুষ্ঠিত বা বিনষ্ট হইল। ব্যবসায়িগণ 
সিপাহীদিগের পরাক্রমে ভীত হইপ্না তাহাদের জন্য টাঁক। বা আটা গ্রভৃতি 
থাদাদ্রবা সংগ্রহ করিতে লাগিল। এদিকে বিলুনপ্রিক্ গুজরদিগের 
আক্রমণে অনেক দোকান নিরুদ্ধ হইল। মহাজনের। আপনাদের টাঁকাঁকড়ি 
গোপন করিল। ব্যবপাম়ীরা আপনাদের দ্রব্জাত গৃহুবদ্ধ করিয়া রাখিল। 
কিছুকালেয় জন্ত শৃঙ্খলা ও শাস্তি লুধিয়ান! হইতে অন্তহিত হইল। কিছুকালের 
জন্ঠ লুধিয়ানার শাস্তিপ্রিয় অধিবাসিগন গোলযোগে উদ্ত্রান্ত হইয়া যে উপায় 
প্রশস্ত বলিয়া! মনে করিল, সেই উপায়েই আপনাদ্দিগকে নিরাপদ করিতে 
উদ্যত হইল। লুধিযানায় ইঞ্গরেজের প্রীধান্ত, ক্ষমতা ও আধিপত্য কিছু 
কালের জন্ত সমাগত সিপাহীদিগের পরাক্রমে পর্য,াদস্ত হইয়া গেল। 

জলম্ধরের উত্তেজিত সিপাহীরা লুধিয়ানায় সমাগত হইল। লুধিয়!নার 
উত্তেজিত জনগাধারণ তাহাদের সাহাধ্ায করিতে লাগিল। ইউরোগীয়দিগের 
গৃহ সকল বিলুষ্িত হইল। গবর্ণমেণ্টের দ্রব্যাদি অপহৃত হইল। ইউরোগীয়- 
গণ গ্রাতি মুহূর্তে আপনাদের জীবন সম্কটাপন্ন মনে করিয়া, ব্রিগেডিয়ার 
জনষ্টে।নের সাহায্য প্রতীক্ষা করিতে লাগিল। কিন্তু জনষ্টোন যথাসময়ে সাহা্য- 
কারী সৈনিকপুরুষদিগকে পাঠাইলেন ন|। যে রাত্রিতে জলম্ধর ও লুধিয়ানার 
পথে ডেপুটি কমিশনর রিকেট্সের সহিত সিপাহীদিগের যুদ্ধ হইয়াছিল, সেই 
রাত্রিতেই ইউরোপীয় সৈনিকের লুধিয়াঁনায় যাইবার জন্য ব্যগ্র হইয়াছিল। 
কিন্ত ব্রিগেডিয়।রের নিকট হইতে কোন আদেশ উপস্থিত হইল না। রিকেটুস 
তাহার সাহায্যের জন্য কামান ও পৈম্ত পাঠাইয়৷ দিবার জন্ত পুনঃ পুনঃ 
জনষ্টোনের নিকট প্রার্থনা করিতে লাগিলেন । কিন্তু তাহার সাহাষ্যার্থ নমন্ত 
দিনের মধ্যে কেহই লুধিয়ানায় উপস্থিত হইল না। উত্তেজিত সিপাহীর৷ 
রাত্রিসমাগম পর্য্স্ত লুধিয়ানায় রহিল, অবশেষে তাহারা মোগলের রাজধানী 
দিল্লীর অভিমুখে ধাবিত হছইল। শেষে যখন জলম্বরের ইউরোপীয় টসনিকেরা 
বুধিয়ানায় উপস্থিত হইল, তখন সিপাহীদিগের আর কোন চিহ্ন দেখা গেল 
না । তাহাদের অনুদরণ কর! তখন নিক্ষল বলিয়া! বোধ হইল। 


পঞ্জাব। ৬১ 


ব্রিগেডিক্ার জনষ্টোনের শিথিলতা! প্রধুক্ত ইগরেজ পক্ষের ক্ষতি হইয়াছিল 
বটে, কিন্তু সিপাহীরা তাড়াতাড়ি দিল্লীতে চলিয়৷ যাওয়াতে ইঙ্গরেজদিগকে 
তাদৃশ বিপদগ্রস্ত হইতে হয় নাই। সিপাহীগণ কোনরূপ শৃঙ্খল! ব। সুব্যব- 
স্থিত কার্ধ্য প্রণলীর অন্ুবর্তী হুয় নাই। তাহারা যখন জলম্ধর হইতে 
লুধিয়ানায় উপস্থিত হয়, তখন লুধয়ানায় কোন ইউরোপীয় সৈনিকদল ছিল 
ন!। হূর্গস্থিত সৈনিক পুরুষের! আগন্তক দিপাহীদ্িগের প্রতি সমবেদন। প্রকাশ 
করিতেছিল, নগরের ও পার্বন্তী স্থানের জনসাধারণের অধিকাংশ সিপাহী- 
দিগের পক্ষদমর্থনে উদ্ধত হইয়াছিল। ধনাগার তাহার্দের পদানত হইয়া 
উঠিয়াছিল, দুর্গ তাহার্দের পরাক্রমলব্ধ সম্পত্তির মধ্যে পরিগণিত হইয়া 
ছিল। তাহার! যদ্দি ছুর্গের যথাস্থানে কামান সমূহ স্থাপন করিত, উক্ত কামান 
সমূহের পার্থ যদি সৈনিক পুরুষদ্দিগকে রাখিয়া! দিত, ধনাগারের অর্থ রাশি যদি 
সৃদ্ধ োপযোগী কার্যে বায় করিত, এবং নগরের উত্তেজিত জনসাধারণের সাহায্যে 
যদি আপনাদের প্রাধান্ত অক্ষুণ রাখিবার জন্য যত্রশীল হইত, তাহা হইলে 
তাহাদের প্রশ্নাদ, বোধ হয়, বিফল হইত না। তাহারা লুধিয়ানায় আপনাদের 
অধিকারস্বাপনে সমর্থ হইত। ইঙ্গরেজ বোধ হয় সহদ! তাহাদের ক্ষমতা 
নাশ করিতে পারিতেন না । পঞ্জাব হইতে দিল্লীগমী প্রশস্ত পথের পার্বতী 
প্রসদ্ধ নগর যদ্দি সিপাহীপগের অধিকারে থাকিত, তাহা! হুইলে ইঙ্গরেজকে 
সাতিশন্স ক্ষতি স্বীকার করিতে হইত, এবং বোধ হয় দিল্লী পুনরধিকার করা 
ইঙ্গরেজের ছুঃসাধ্য হইয়া উঠিত। দিল্লী অধিকৃত না হইলে উপস্থিত বিপ্লবে 
আংত্মপ্রাধান্তস্থাপন ইঙ্গরেজের পক্ষে দুর্ঘট হইত। কিন্তু ভারতের সৌভাগ/ ক্রমে 
সিপাহীরা এ সকল বিষয় ভাবিয়া! দেখে নাই। পরিচালকের অভাবেই হউক, 
অদূরদর্শিতার জন্যই হউক, কোনরূপ কার্ধা প্রণালী নির্দিষ্ট না থাকার জন্তই 
হউক, সিপাহীর! ভবিষৎ না ভাবিয়া, শৃঙ্খলার দিকে দৃষ্টি না রাখিয়া, তাহাদের 
সবদেশীয়দিগের সহিত সম্মিলিত হইবার জন্য মোগলের রাজধানীর অভিমুখে 
ধাবিত হয়। ইহাতে দিলীস্বিত সিপাহীদিগের সংখা! বৃদ্ধি হইয়াছিল বটে, কিন্ত 
তাহাদের বলবৃদ্ধি হয় নাই। তাহারা এক কেন্দ্রে বদলে সমবেত হইয়া, 
আপনারাই আপনাদের বলক্ষয় করিয়াছিল । ইঙ্গরেজ যেমন কোন কোন স্থলে 
কার্ধ্য-শিধিলতার জন্ত ক্ষতিগ্রস্ত হইয়াছিলেন, দিপাহীরাও সেইরূপ প্রায় সর্শ- 


৬২ সিপাহীযুদ্ধের ইতিহাঁস। 


স্থলেই দূরদর্ণা পরিচালক ও সুশৃঙ্খলার অভাব প্রধুক ক্দীণবল হইয়। আপনাদের 
অভীষ্ট সিদ্ধির আশায় বিসর্জন দিয়াছিল। 

জলন্ধরের উত্তেজিত দিপাহীগণ লুধিদ্বান! হইতে দিল্লীতে প্রস্থান করিল। 
ইউরোপীয় সৈনি কগণ ইঙ্গরেজ রাজপুরুষাদিগের সাহাষার্থ লুধিয়ানায় সমাগত 
হইল। এখন লুধিয়!নার রাজপুরুষেরা কঠোরভাবে প্রতিহিংসার তৃপ্তি 
সাধনে উদ্ভত হইলেন। লুধিয়ানায় তাহাদের গ্রাধান্ত সর্বতোভাবে পুনঃ- 
প্রতিষ্ঠিত হুইল, তাহ।দের প্র।ধান্ত ও ক্ষমত। আবার জনসাধারণের ভীতিশ্থল 
হইয়া দীাড়াইল। এখন তাহারা সাতিশয় কঠোরতাসহকারে আপনাদের 
ক্ষমতার পরিচয় দিতে লাগিলেন। ২৭ জনের অধিক কাশ্ীরীশাল- 
বিক্রেতা অগ্ঠান্ত লোকের সহিত অবিলম্বে ফপিকাষ্ঠে বিলগিত 
হইল। যাহারা উত্তেজন| বৃদ্ধি করিতে চেষ্টা করিয়|ছিল, তাঁহাদের 
বর দশা ঘটল। হতভ!গোরা যখন ধৃত হইল, তখনই বিচারক তাহ!" 
দের বিচার আরম্ভ ও দগ্াদেশ প্রচার করিলেন। এঁ আদেশ টেলিগ্রাফে 
স্থানান্তরে বর্তৃপ্ক্ষের নিকট প্রেরিত হইল। কর্তৃপক্ষ আবার টেলিগ্রাফে 
উহার অন্মেন করিয়া পাঠাইলেন। এইরূপে যে দিন বিচার অ'রভ্ত হইল, 
সেই দিনের অপরাক্লের মধো হতভাগাদিগের সমস্ত আশাভরসার অবসান 
হইল। 

অতঃপর রাজপুরুষের! লুধিয়ানার সৈনিকদিগের নিরস্ত্রীকরণে উদ্যত হই- 
লেন। জলন্ধরের ইউরোপীর সৈনিক পুরুষের! উপস্থিত হওয়াতে, ডেপুট 
কমিশনর রিকেটন্‌ সহজে লুধিয়ানার সৈনিকদ্দিগকে নিরস্ম করিলেন। পার্খববন্তী 
স্থানসমূহে যাহারা অন্্ সহ আত্মগোপন করিগ়াছিল, স্থানীয় অধিপতিবর্গ তাহা- 
দের অনুসন্ধান করিয়! দিতে লাগিলেন। যাহারা গোপনে ব্রিটিশ গবর্ণমেণ্টের 
বিরুদ্ধে ধুদ্দৌপকরণ সংগ্রহ করিতেছিল, তাহার! এইরূপে ধৃত হইল। রাজপুরু- 
ষের! প্রকাগ্ত ঘোষণা ছার! অন ব্যবহার কর বন্ধ করিয়। দ্রিলেন। যাহাঁদের 
নিকটে যুদ্োপযেগী অন্ধ বা যৃন্দোপকরণ পাওয়া যাইবে, তাহার! দগুনীয্ হইবে 
বলিয়া আদেশ প্রচ।রিত হইল । 

যুদ্ধোপযোগী অস্থশস্ত্রের ব্যবহার ও যুদ্ধোপকরণের সংগ্রহ যেমন প্রতিবিদ্ধ 
হইল, সেইরূপ দিশ্লীস্থিত সৈন্তের ব্যবহারার্থ দ্রব্যাদি প্রেরিত হইতে লাগিল। 


পঞ্জাব । ৬ও 


পঞচাব হইতে দিলীর অভিমুখে যে প্রশস্ত রাজপথ গিয়াছে, সেই পথ দিগ্ন। 
বহু সংখ্যক গরুর গাড়ী ও ভারবাহী জন্ত সকল দ্বার! দ্রবাদি প্রেরিত হইল। 
এই দ্রব্য পাঠাইবার সম্বন্ধে কোনরূপ বিদ্লু উপস্থিত হইল না। শতঙ্র 
ও যমুনার মধ্যবন্তী ভূখণ্ডের অধকাংশ লোকে এই সময়ে উত্তেজিত 
হইয্না উঠিয়াছিল। জাতিনাশের আশঙ্কায়, ধর্মহানির বিভীষিকায় অথব 
গবর্ণমেণ্টের প্রতি অসন্তষ্ট ও গবর্ণমেণ্টের প্রতি সন্দিগ্ধ লোকের মন্ত্রণায়, ইহার! 
উত্তেজিত সিপাহীদিগের সহিত সমবেদনা প্রকাশে সম্কুচিত হয় নাই। কিন্ত 
এই সময়ে পগ্রাবের অধিপতিগণ গবর্ণমেণ্টের সাহাষ্যার্থ গ্রস্কত ছিলেন। ঝিন্দ, 
নাভ, পাতিয়ালার রাজগণ উত্তেজিত লোকের সম্মুখে ব্রিটিশ গবর্ণমেণ্টের 
প্রাধান্য রক্ষার জন্ঠ ওধান্ত প্রকাশ করেন নাই। ইহাদের সাহাযো গবর্ণমেন্টের 
প্রেরিত দ্রব্যাদি নিরাপদে দিল্লীতে প'ছে। দিশ্লীস্থিত ইঙ্গরেজ সেনানিবাসের 
সৈনিকেরা ব্যবহারোপযোগী ড্রব্যসমূহ লাভ করিয়! দ্বিগুণ উৎসাহে সিপাহীদিগের 
সহিত যুদ্ধে প্রবৃত্ত হয় । 

পূর্ব্বে উক্ত হইয়াছে যে, ইঙ্গরেজ রাজপুরুষগণ যখন মীরাট ও দিল্লীর ঘটন! 
অবগত হ্য়েন, পঞ্জাবের স্থানে স্থানে যখন অশাত্তির আবিভাব হয়, তখন 
উত্তেজিত সিপাহীদিগের আক্রমণনিবারণ ও শ্ান্তিস্থাপনের অন্ত সীমান্ত- 
তাগের যুদ্ধকুশল ও দৃঢ়তাসম্পন্ন ব্যক্তিদ্রিগকে অস্থায়ী সৈগ্তরূপে গ্রহ্ণ 
করা হয়। কাণ্ডেন ডেলী নামক একজন সেনানায়্কের অধীনে এই সৈনিকদল 
মরদাননামক স্বানে অবস্থিতি করিতেছিল। ১৩ই মে ইহারা কর্তৃপক্ষের 
আদেশে নওশেরাম়্ যাত্রা! করে। নিনিথকালের পূর্বে ইহার! নিদিষ্ট স্থানে 
উপনীত হয়। সেনাপতি কটন আবার এই স্থান হইতে ইহার্দিগকে 
আটকে যাইবার আদেশ দেন। সুতরাং কাণ্ডেন ডেলী প্রতাষে নওশেরা 
হইতে যাত্রা করিয়া মধ্যান্ের পূর্বে সৈনিকদল সহ আটকে উপনীত হয়েন। 
এইরূপে এই যুদ্ধকুশল ও দৃঢ়তাসম্পর্ন সৈনিক্দল প্রচণ্ড আতপে ও পথশ্রমে 
ক্লান্ত হইলেও আটকের ছূর্ণ নিরাপদ করে। অতঃগর ইহারা ১৬ই মে 
নিণীথকালে আটক পরিত্যাগ করে। এই সময়ে চন্্রালোকে চারি দিক 
উদ্ভাসিত হইয়াছিল। নিশীথকাঁলীন সমীরণ ধীরে খীরে প্রবাহিত 
হইতোছিল। সৈনিক দল এই দিচন্্রালোকে ও শীতলসমীরমধণালনে 


৬৪ _. জিপাহীযুদ্ধের ইতিহাস। 


প্রফুল্ল হইয়! চলিতে লাগিল। পথে করেক স্থলে বিশ্রাম করিয়া তাহার। 
১৮ই মে রাবলপিও্ডীতে উপনীত হইল । এই স্থানে কাপ্তেন ডেলী আদেশ 
পাইলেন যে, তাহাকে এই সৈনিক দল সহ দিল্লীর উদ্ধারার্থ যাত্রা করিতে 
হইবে। আদেশ পাইয়! ডেলী দিল্লীর অভিমুখে প্রস্থান করেন। পথে তিনি 
লুধিয়ানায় উপস্থিত হয়েন ৷ £ঠা জুন প্রাতঃকালে তাহার সৈনিকদল আত্বালায় 
এবং ৬ই জুন কর্ণালে পহুছে। দিল্লী হইতে যে সকল রাজপুরুষ পলায়ন 
করিয়াছিলেন, এই স্থানে তাহাদের কাহারও কাহারও সহিত ডেলীর সাক্ষাৎ 
হয়। এই র|জপুরুষরদিগের বিশ্বাস জন্িয়াছিল যে, পার্্ববস্তী পল্লীসমূহ 
ধিলু্নপ্রিয় উত্তেজিত লোকে পরিপূর্ণ রহিয়াছে । ইহারা ফিরিঙ্গীদিগের 
সর্বস্থপুঠনে কিছুতেই কাতর নহে। এই বিশ্বাস প্রযুক্ত উক্ত রাজপুরুষেরা উক্ত 
পল্লীসমূহের উচ্ছেদ সাধনে দৃট প্রতিজ্ঞ হইয়াছিলেন। ইহাদের উত্তেজনা! এত' 
দুর বৃদ্ধি পাইয়াছিল যে, ছুই একজনের অপরাধে সমগ্র পল্লীর উচ্ছেদ্লাধন 
ইহাদের নিকট ন্তায়বহিভূতি বলিয়া! পরিগণিত হম নাই। কাপ্তেন ডেনী 
ইহাদের আগ্রহে এই ন্তায়বহিভূতি কার্ধাসাধনে সন্কুচিত হইলেন না। তাহার 
আদেশে সৈনিকদল পল্লীসমূহ আক্রমণ করিল। পল্লীবামীরা ভয়ে চারিদিকে 
পলাইতে লাগিল। অনেকে আকম্মিক আক্রমণে দেহ ত্যাগ করিঙগগ, অনেকে 
বন্দী হইল। তাহাদের আবাসগৃহসমূহ ভন্দ্ীভূত হইয়! গেল । পলায়িত রাজ- 
পুরুষেরা এইরূপে প্রতিহিংস।র পরিতৃপ্তি করিলেন; আর এই সেনানায়কও 
তীহাদদের আগ্রহে অনেক নিরপরাধী পল্লীবাসীর প্রাণনাশের সহিত সর্বস্ব নষ্ট 
করিয়া নিুরত|র পরিচয় দিলেন । 

পল্লীদাহনে ও পল্লীবাসীদিগের ধিনাশমাধনে কাপ্তেন ডেলীর পথে বিলগ্ব 
হইল। এই বিলম্ব প্রযুক্ত তিনি যথাসময়ে দিল্লীতে উপস্থিত হইতে পারিলেন 
না। গভ'র উত্তেজনাঁতেই হউক, আপনাদের আত্মীরম্বজনের হত্যাতেই 
হউক বা সম্পত্তির বিধ্বংসেই হউক, অনেক রাজপুরুষ উপস্থিত সময়ে 
ভারতবর্ষীয়দিগের উপর জাতক্রোধ হইয়াছিলেন। এই বিপ্লবে যে সকল 
রাজপুরুষের সর্বস্বান্ত ঘটিয়াছিল, তাহাদের ক্রোধ যেরূপ বঞ্ধিত হইয়াছিল, 
প্রতিহিংসাও সেইরূপ বলবতী হইয়া! উঠিয়াছিল। বোধ হয়, তাহ!রা ভারতের 
সমগ্র জনপদ জনশুন্ত হইলেই, আপনাদিগকে নিরাপদ ও শাস্তিন্থের 


পঞ্জাব । ৬৫ 


অধিকারী বলিয়া মনে করিতেন । শিকারি যেমন শ্বাপদ হত্য। করিয়া সন্ত 
হয়, তাহ।রাঁও সেইরূপ ভারতবর্ষীয়দিগকে নিহত করিয়! গ্রীত হইতেন। তখন 
ভারতবর্ষায়গণ তাহাদের নিকট নরশ্বাপদ বলিয়াই পরিচিত হুইত। এই 
খাপদকুলের সংহারে তাহার! সর্বক্ষণ অবিচলিত ও অপরাস্থুখ থাকিতেন। 
কিন্তু এইরূপ গভীর উত্তেজন! ও তপ্রযুক্ত সর্ববিধ্বংস-কামনার মধ্যেও 
কাপ্তেন ডেলি দয়া ও স্তায়পরত হইতে একবারে বিচ্যুত হয়েন নাই। 
যাহারা সর্বতোঁভাবে নিরপরাধ ছিল, যাহারা নিঃসহায় ও নিরবলঘ্ হুই্না, 
কাতরভাবে খ্বীষ্টধর্্মাবলম্বীর নিকট করুণা ভিক্ষা করিতেছিল. খ্রীটধর্্মাবলম্বী 
। সেন।নায়ক তাহাদের প্রতি করুণা প্রকাশে নিরস্ত থাকেন নাই। কাণ্ডেন 
ডেলি শল্লীস্থিত মহিলা! ও বালকবালিকাদিগের জীবন রক্ষা করেন। কাণ্ডেনের 
সাহাযো মহিলারা আপন!দের যংসামান্ সম্পত্তি স্থানান্তরে লইয়া যায়। 

ডেলির পঞ্জাবী সৈনিকদল ৯ই জুন দিল্লীতে উপনীত হয়। তাহার 
এই নিদারুণ গ্রীষ্মকালে পেশাবরের নিকটবর্তী স্থান হইতে দিলী পর্য্স্ত প্রায় 
৫৮০ মাইল ২২ দিনে অতিক্রম করে। কিন্তু ইহাতেও তাহাদের অবদন্নতা 
জন্মে নাই, তেজন্বিত। অন্তহিত হয় নাই, বা শ্রমাতিশষে আলস্তের আবির্ভাব 
খট নাই। সুনিদ্রার পর স্িগ্ক প্রভাত বায়ুর সংস্পর্শে জীবকুল যেরূপ উৎফুল্ল 
হয়, তাহারা ও সেইরূপ প্রফুল্লভাবে, যে দ্দিন দিল্লীতে উপস্থিত হয়, সেই 
দিনেই উত্তেঞ্জিত দিপাহী্িগের এক দলের সহিত যুদ্ধ করে। সিপাহীদিগের 
এই দলে পদাতি ও অশ্বারোহী সৈনিক ছিল। ডেলির সৈনিকের! ইহা্দিগকে 
হটাইঞ্জ! দেয়। যুদ্ধে ডেলির দূলের এক জন তরুণবয়স্ক, সাহসী ইউরোপীয় 
অধিনায়কের মৃত্যু হয়। যে সিপাহী ইহাকে গুলি করিয়াছিল, উক্ত দলের 
সৃবাদার মের্বন সিংহ নামক এক জন গুর্থা সৈনিক পুরুষের তরবারির 
আঘাতে তাহারও প্রাণবাধুর অবসান হর়। 


দ্বিতীয় অধ্যায়। 


দিল্লী। 


দিল্লী এষং তাহার পাখবর্তী সথ।ন--ইংরেন্ন দৈশ্তের সন্িবেধ -মেন।পততি বার্ণ।ড,- দিল্লী 
অধিকারের গ্রস্তাব__ দিপাহীদি'গের সহিত পুনঃ পুনঃ যুদ্ধ_সেন।পততি বার্দার্ডের সৃত্যু--সেনাপতি 
রীড-উাহার কর্মপরিত্যাগ-সেনপতি উইলসন্--ইংরেজশিণ্বরের অবন্থা_এভদেশীয়দিগে 
গ্রভৃভজি -তাহাদের মহিত ইংরেজ-নৈ্থর ব)বহ।র-দিল্লীর র।জ প্রানাদ-বৃদ্ধা বাহাদুর শাহ। 

দিল্লীর ইংরেজ সেন।নিবেশ যে স্থানে ছিল, তাহা উপস্থিত গ্রন্থের দ্বিতীয় 
ভাগে উল্লিখিত হইন্াছে। এই সৈনিকনবাসের দক্ষিণদিকে একটি ক্ষুদ্র 
পর্বত প্রকৃতির গাভীধ্যের পরিচয় দ্রিতেছিল। যে সকল সৈনিকদল দিল্লী 
অধিকার করিবার জগ্ঠ সমবেত হইয়াছিল, দিল্লীর প্রথম যৃদ্ধেদ পর তাহাদের 
বসাতস্থানি পার্বত্য ভূভাগ হইতে সমতল ভূখণ্ডের দিকে প্রসারিত হইয়াছিল। 
ইংরেঞ্জ সৈন্তের এই সন্নিবেশ-ভূমি যেরূপ গভীর ভাবের উদ্দীপক, সেইরূপ 
প্রাকৃতিক শোভায় বিভূষিত ছিণ। ইহার পুরোভাগে অদৃশ্ত গ্রাসাদময়ী 
নগরী পৌনর্য্-গৌরবের পরিচয় দিতেছিল। উহার সমুদ্ধত স্তস্ত, স্ুদৃহ্া 
মদজিদ, সুদজ্জিত অট্টালিকা, স্থশোভন পণ্যবীথিক1 স্থুনিপুণ শিন্নকরের 
শিল্পচাতুরীর সহিত আপনার অতীত মহিমা প্রকাশ করিতেছিল। উহার 
এক দিকে সুনীল বমুন! তরগরঙ্গে বহি যাইতেছিল) আর এক দিকে 
রক্তবর্ণ সুদৃশ্য প্রাচীর আক্রমণকারীদিগের সমক্ষে রক্ষণীয় স্থানকে নিরাপদ 
করিবার জন্যই যেন, অতিগর্কে দণ্ডায়মান ছিল। উদ্ধত পার্ধতা ভূখণ্ডের 
পাদদেশে কোথাও প্রাচীর-পরিবেষ্টিত, শ্যামল বৃক্ষলতাময় উদ্যান; কোথাও 
প্রশস্ত অট্টালিকা) কোথাও বা জানপদবর্গের পরিস্কৃত পল্লী সুদক্ষ চিত্রকরের 
চিত্রিত আলেখোর স্যায় শোতা বিকাশ করিতেছিল। ইংরেজের শিবির 
হইতে দিীর দিকে দৃষ্টিপাত করিলে, ভাবুক দর্শকের হৃদয়ে নানা ভাবের 
উদয় হইত। দিল্লীর পূর্বতন গৌরব, পূর্বতন প্রীধান্ত, উহার অধঃপতন, 
উহার বর্তমান অবস্থা একে একে ভাবুকের ভাব-তরঙ্গ তুলিয়া দিত। যে 


দিল্লী ৬৭ 


নগর এক সময় ইংরেজের পদানত ছিল; ইংরেপ্ের অনুগৃহীত এক জন বুদ্ধ 
মোগল যে নগরে সাক্সীগোালের স্তাক় থাকিয়া, স্বীয় বংশের বিলুপ্ত গৌরবের 
স্বপ্ন দেখিতেছিলেন ? যে নগর ইংরেজের নিকট লগ্ন বা লিবারপুপ, মাঞ্চে্টার 
অথবা বর্মিংহামের স্তায় সুরক্ষিত ও সর্ধতোভাবে স্বহস্তগত বোধ হইতে- 
ছল; তাহাতে সহস! ইংরেজের আধিপত্য বিলুপ্ত হইল) তাহার সাক্ষী- 
গোপাল স্বরূপ ভূপতি সহসা রাজাধিরাজের সম্মানিত পদে প্রতিষ্ঠিত হুইয়া, 
জনসাধারণের মধ্যে অপূর্ব প্রভাবের পরিচয় দিতে লাগিলেন। এই 
অতর্কিত ঘটনাবলীতেও ভাবুকের হৃদয় আন্দোলিত হইত: কিন্তু এখন 
ভাব-শ্রোতে ভাপমান হইবার সময় ছিল না। অতীত ঘটন।র সহিত বর্তমান 
ঘটনার তুলন! করিয়া, নিয়তির অনন্ত শক্তিতে বিমুগ্ধ হইবারও অবকাশ ছিল 
না। ইংরেজগণ উপস্থিত সময়ে কোন দিকে দুক্পাত করিবেন ন।, 
বর্তমান সময়ে অতীতের জন্ত দীর্ঘ নিশ্বীন পরিতাগ করিয়া) ভাব আ্তের 
সন্প্রপারণে উদ্ধত হইলেন না। তাহার। অতীত সময়ে দিল্লীর ভূপতির সমক্ষে 
মাস্ম প্রাধান্ত স্থাপন জন্য যেমন কার্ণ্যকারিতার পরিচয় দিয়াছিলেন, বর্তমান 
সময়েও দেইরূপ কার্যকারিতা দেখাইতে উদ্যত হইলেন । 

পুরাতন দেনা-নিবাঁদ ভেদ করিয়া একটি রাস্তা কর্ণালের প্রশস্ত রাজ- 
পথের সহিত সম্সিলিত হইয়াছে। উহা নগরের প্রান্তবর্তী পল্লীসমূহের 
বৃক্ষবাটিকার মধ্য দিয়! কাবুল দরজার দিকে গিয়াছে। কর্ণালের আর দুইটি 
পথ সেনানিবাসের মধা দরিয়া দিল্লীর বিভিন্ন তোরণের দিকে বিস্তৃত রহিয়াছে । 
এই সকল পথ চারি দিকে থাকাতে ইংরেজ সৈন্যের পক্ষে সবিশেষ সুবিধা 
হইয়াছিল। এতন্ব্তীত নিকটবর্তী স্থানে খানসমূহ থাকাতে ও অন্ন স্বিধা 
হয় নাঈ। ইংরেজ দেনানিবাসের পশ্চাছাগে নুঙ্কুফগড় ঝিল নামে একটি 
খাল ছিল। উহা যষুনার সহিত সংধোজিত থাকাতে জললাভের বিস্তর 
স্থবিধা ঘটয়াছিল। এই ঝিল যমুন! খালের সহিত সংযুক্ত ছিল। যমুনার খাল 
দিশ্লীর.প্রাস্তবর্তী উপনগরসমূহের মধা দিয়া প্রবাহিত হইয়া, নগরের মধ্যে 
প্রবেশে করিয়াছিল, এবং উহ! প্রশস্ত রাজপথ দিয়! সম্রাটের প্রাসাদ- 
প্রাচীরের নিকটে যমুনার সহিত মিণিত হইয়াছিল। দিল্লী অধিকার 
করিতে যেসকল সৈন্ত সমবেত হইয়াছিল, পঞ্জাব তাহাদের প্রধান ভরসান্ল 


৬৮ সিপাহীযুক্ের ইতিহাস । 


ছিল। পঞ্জাব হইতে দিলীর অধিকারের জন্য সৈনিকদল উপস্থিত হয়। 
পঞ্জাবের প্রধান কমিশনর দিলীর যুদ্ধের সুবন্দোবস্ত করিতে উদ্ভত হয়েন। 
পঞ্জাব ও দিলীর পথ নিরাপদ রাখা ইংরেজন্িগের প্রধান উদ্দেশ্য ছিল। 
পৌভাগ্যক্রমে ইংরেজ সৈনিক-নিবাদের সহিত  কর্ণালের পথের সংযোগ 
থাকাতে পঞ্াবে যাতায়াতের পক্ষে কোনরূপ বিদ্বিপত্তির সম্ভাবনা ছিল না । 
দ্বিতীম্নত; মুজুফগড় ঝিল নিকটে থাঁকাঁতে পর্যযাপ্তপরিমাণে বিশুদ্ধ পানীপ্ন- 
প্রাপ্তির সুবিধা ছিল। শ্ত্রীত্মকাঁলে উক্ত ঝিল প্রীরই জলশৃন্য থাকিত। 
এইরূপ বিশুফ জলাশয় দ্বারা সমীপবন্তী আতপদগ্ধ জনগণের তাদৃশ উপকার 
হইত না। কিন্ত কোম্পানির সৈনিক্দিগকে এই অন্বিধা ভোগ করিতে 
হয় নাই । ১৮৫৬ অবে অতিরিক্পরিমাণে বৃষ্টি হওয়াতে উক্ত ঝিলের জল 
এরপ বৃদ্ধি পাইয়াছিল যে, পরবর্তী গ্রীষ্মকালেও উহ। হইতে পর্ধ্যপ্তপরিমাণে 
পরিষ্কত পানীয় পাওয়া যাইত। যমুনা ইংরেজ সৈন্ের ২ মাইল দুরে 
থাকিবেও তাহাদের জলাতাব ৰশতঃ কোন কষ্ট হয় নাই। নিদারুণ গ্রীন্ম- 
কালে সৈনিকগণ যখন প্রথর আতপতাপে দদ্বীভূত হইত) অসহনীয় পিপাসায় 
কাতর হইন্না যখন চারি দিকে সতৃষ্ণভাবে দৃষ্টিপাত করিত ; তখন হৃদের সুশীতল 
জল তাহাদের শান্তি বিধান করিত। এ হুদের জলে অবগাহন করিয়!, তাহার! 
যেরূপ তাপদদ্ধ দেহ স্ুশীতল করিত , হদের জল পান করিয়াও, তাহার! দারুণ 
তুঙ্ণর শান্তিতে সেইক্প প্রফুল্ল হইত। শারীরিক স্বাস্থ্যসাধন ভিন্ন উক্ত ঝিল 
দ্বার সৈন্ত-সন্মিবেশের স্থল রক্ষ। করিবার ও সবিশেষ সুবিধা ঘটিয়াছিল। 
পূর্ববক্ত হুদ ব্যতীত প্রাচীন 'সৈনিকবাসে একটি ক্ষুদ্র পাহাড় ছিল। 
পাহাড়টি প্রান ছুই মাইল বিস্তৃত, এবং নগরের সমতল ভৃভাগ হইতে প্রায় 
৫০1৬০ ফাঁট উচ্চ। পাহাড়ের এক দিকে একটি প্রশস্ত গৃহ ছিল। গৃহটি 
আধুনিক সময়ে নির্মিত এবং হিন্দু ন্লাওর বাসভবন বলিয়া পরিচিত। গোবা- 
লিয়রের দৌলত রাও সিদ্দিয়ার পত্ঠী বাইজী বাই একসময়ে ব্রিটিশ গবর্ণ- 
মেণ্টের প্রদত্ত পেন্সনে জীবিক1 নির্বাহ করিতেন। ইহার ভ্রাভ। গ্রীতজী রাও 
ঘটুকেও গবর্ণমেন্টের পেন্সন্‌ লাভ করেন | এই বাকি দিল্লীতে বাস করিতেন। 
ইঁছারই বাসগৃহ হিন্দু রাওর ভবন বলিয়া প্রসিদ্ধি লাভ করিয়ছে। গ্রীজী রাও 
সাছেবী ধরণের বেশছ্যাপ্রিরর ছিলেন। ইহার বিলক্ষণ বাক্ঢাতুরী ছিলি। 


দিল্লী। ৬৯ 


কথিত আছে ১৮৩৮ অব লর্ড সক্লগ্ড হখন ফিরোজপুরে রাজনৈতিক বিষয়ে 
পরামর্শ করিবার জন্য পঞ্জাৰকেশরী রণজিৎ সিংহের সহিত সাক্ষাৎ করেন, 
তখন শ্রীজী রাও পার্খবর্তী লোকদ্দিগকে ঠেলিয়া৷ গবর্ণর জেনেরল এবং শিখ 
ভূপতির সম্মুখে উপস্থিত হয়েন। তাহাকে দেখিয়া একজন শিখ জিজ্ঞাসা 
করিয়াছিলেন, “আপনি ন! গবর্ণমেণ্টের পেন্সন্ভো।গী 1”, শ্রীজী রাও গন্ভীরভাবে 
উত্তর করিয়াছিলেন, 'হ।। আপনিও শীঘ্রই হইবেন” এইরূপ বাকৃচতুর ও 
বিলাতী-পরিচ্ছদধারী মহারাষ্ত্রীয় এক সময়ে দিল্লীতে অবস্থিতি করিতেন। 
তিনি ইংরেজের পেন্সন্‌ গ্রহণপূর্বক যে বাস-ভবনে ইংরেজী বীতিপদ্ধতির 
অনুকরণ করিয়! আমোদিত ছইতেন, সেই বাস ভবন এখন বিপদাপন ইংরেজের 
আত্মরক্ষার প্রধান অবলম্বন স্বরূপ হইল। উপস্থিত সময়ে হিন্দু রাওর ভবন 
নশুন্ত ছিল। ইংরেজের সৈনিক নিবাস ও দিল্লী সহরের নিকটবর্তী বলিয়া 
ইংরেজ সৈন্তাধাক্ষ উহাতে স্বকীয় সৈন্ সন্লিবেশিত করিলেন । 

হিপ্ুু রাওর ভবনের নিকটে গোলঘর- ফ্র্াগঞ্টাফ টাওয়ার অবস্থিত। মে 
মাসে এই গৃহ দিল্লী হইতে পলার়িত ইউরোগীয়দিগের আশ্রয়স্থল হুইয়াছিল। 
এই গৃহ পাহাড়ের উপর থাকাতে ইহা হইতে সহরেপ্প সৈনিকদিগের গতিবিধি 
পর্ধ্যবেক্ষণ করিতে পার। যাইত । অধিকন্তু ইহাতে অনেক সৈম্ত বাস করিতে 
পারিত। .এই গৃহ ও হিন্দু রাওর ভবনের মধ্যে একটী ভগ্রপ্রায় মসজিদ ছিল। 
এই মসজিদেও অনেক সৈন্তের সমাবেশ হইতে পারিত। এতদ্যতীত পাহাড়ের 
প্রান্তভাগে, ইংরেজের শিবিরের প্রায় ২** ছুই শত গণ্গ অস্তরে একটি প্রাচীন 
মানমন্দির ছিল। ইহা একটি জ্যেতির্বর্দি রাজপুত ভূপতির নির্িত। এক 
সময়ে গ্রহনক্ষত্রাদির পর্যবেক্ষণ জন্য যে গৃহ নির্মিত হইয়াছিল, তাহাই এক্ষণে 
সামরিক কার্যের জন্য ইংরেজদ্িগের নিরতিশয় প্রয়োজনীয় হইয়া উঠিল। 
বুধ্ধিকা সরাইয়ের বুদ্ধের পর ইংরেজ সেনাপতি স্তার হেন্‌রি বা্ণার্ড এই চারি 
স্থানে বিপক্ষদিগের কার্যযপরিদর্শন জন্য সৈন্য সন্নিবেশ করিলেন। প্রতি 
সৈনিকসনিবেশের স্থলে কামান স্থাপিত হইল। 

দিল্লী সহরের চারি দিকে অনেক গুলি পল্লী ছিল। যে সকল খাল ও রাস্তার 
বিষয় উল্লিখিত হইয়াছে, তৎসমুদয় পূর্বোক্ত পাহাড় অতিক্রমপূর্বক পল্লী 
মুহেক্স মধা দিয়! গিয়াছিল। পল্লীগুলির €কাথাও ভগ্রপ্রায়। কোথাও বা 


ণ্৬ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


বাসোপধোগী গৃহ, কোন স্থানে প্রাচীরবেষ্টিত উদ্দান, কোন স্থানে চিরহরিৎ 
রক্ষশ্রেণী, কোন স্থানে কধিত শন্যক্ষেত্র, কোন স্থানে বা অস্বাস্থ্যকর পন্ধল 
ছিল। হিন্দু রাওর গৃহের অনতিদুরে, কর্ণালগামী প্রশস্ত পথের মধ্যে সবজীমন্দির 
নামক সুরৃশ্ত পল্লী অবস্থিত এই স্থানে অনেকগুলি স্থন্দর গৃহ এবং প্রাচীর 
বেঙ্গিত বাগান ছিল। পল্লীর বহির্ভাগে ঘনদন্নিবিষ্ট উদ্যান, নিবিড় নিকুঞ্জ, 
গ্র।চীর বেষ্টিত বৃক্ষবাটিক1 প্রাভৃতিতে শোভিত, গ্রশন্ত, সমতল ক্ষেত্র প্রসিদ্ধ 
খালের পার্খে খিস্তৃত ছিল। এই স্থানে দিল্লীর সিপাহীর! অনায়াসে আত্ম- 
গোপন করিতে পারিত। কিন্তু ইহা ইংরেজ-শিবিরের সশ্িকটে থাকাতে 
তাহাদের উক্তরূপ ন্বিধা ধটিবার সম্তাবন! ছিল না। সবজীমন্দিরের কিছু দূরে 
পূর্বোক্ত গ্রশন্ত রাজপথের পার্থে কৃষ্ণগঞ্জ,ত্রিবেলীয়নগঞ্জ, পাহাড়ীপুর এবং তেশ্লী- 
বাড়ী নামক পল্লী নগরের কাবুল দরওয়াজার দিকে প্রসারিত ছিল। পাহাড় 
হইতে দিল্লী সহর পর্যন্ত প্রশস্ত ভূখণ্ডের মধ্যে ষে অল্পসংখ্যক অট্রালিক ছিল, 
তৎসমুদ্ধয়ের মধ্যে মেইক।ফ, সাহেবের গুহ এবং ল।ডলোক্যাম্ল € এই গৃহে 
দিল্লীর কমিশনর ফে,জার সাহেব অবস্থিতি করিতেন ) ছিল। 

দিল্লী নগরীর চারিদিক প্রাচীরে পরিবেষ্টিত! এই 'প্রাচীর প্রায় সাত 
মাইল ব্যাপিয়! রহিয়াছে । প্রাচীরের উচ্চত! গ্রায় ২৪ চব্বিশ ফীট। প্রাচী- 
রের চারি পার্খে প্রায় ২৫ পঁচিশ ফাঁট প্রশস্ত এবং প্রায় ২৭ কুড়ি ফীট গভীর 
একটি পরিখা ছিল। এই সময়ে পরিখা বিশুদ্ধ হইয়া! গ্রিয়াছিল। উপস্টিত 
্রস্থের দ্বিতীয় ভাগে উক্ত হইয়'ছে যে, এই প্রাচীর বেষ্টিত নগরের ভিন্ন ভিন্ন 
স্থানে ১* দশটি প্রবেশদ্বার ছিল। দিল্লীর রাঁজ প্রাসাদ একটি হুর্নন্বরূপ বলিয়! 
পরিগণিত হইত । উহ! নগরের প্রান্তভাগে সুনীল যমুনার তটদেশে অবস্থিতি 
করিয়া আপনার সৌন্দর্ধ্-গৌরবের পরিচয় দিতেছিল । কথিত আছে, এই 
সময়ে মিরাট এবং দিল্লীর পাঁচ দল পদাতিক, একদল অশ্বারোহী, এক দল 
কামানরক্ষী দিল্লীতে ছিল। এতঘ্বাতীত ফিরোজপুর, বসি, হিসার ও 
মথুর! প্রভৃতি হইতে অনেক সিপাহী দিল্লীতে উপনীত হইয়াছিল। কামান, 
গোলাগুলি, বারুদ প্রভৃতি নগরে পর্্যাপ্তপরিমাণে রক্ষিত ছিল। ম্তরাং 
সিপাহীদিগের সংখ্যার অনুরূপ অক্ত্রদ্ির অভাব ছিল নাঁ। নগরের যে অংশ 
পাহাড়ের দিকে অবস্থিত, সেই অংশ ইংরেজসৈনি কদিগের দৃষ্টির বিষয়ীভূত 


দিল্লী । ণ$ 
ছিল। স্মৃতরাং এ অংশে দিপ।হীদিগের গতিবিধি তাহাদের গোচর হইত, 
অপরাপর অংশে কি ঘটিতেছে, তাহ! তাহারা জানিতে পারিত না। সমগ্র 
নগরের এক সপ্তমাংশ পাহাড়ের সম্মুখে ছিল। নগরের আয়তন অনুসারে 
ইংরেজদিগের সৈম্ত সংখা! এত অল্প ছিল যে, তাহাদের পক্ষে সমস্ত দিক 
পরিদর্শনের সুবিধা ছিল না। নগরস্থিত সিপাহীরা' ইচ্ছান্ুসারে নগরের 
অপরাপর অংশের তোরণ দিয়া গমনাগরমন করিতে পারিত। ধিনি শিবাস্থপোল 
মহাপমরে বীরত্ব প্রকাশ করিয়াছিলেন, তাহার সমক্ষে বিস্তৃত এচীরে 
পরিবেষ্টিত, বিবিধ মন্ত্রশান্ত্র দুরাক্রম্য বহুসংখ্ক বিপক্ষে পরিপূর্ণ, মহানগরী 
'এইরূপে অবস্থিতি করিয়া, তীয় চিন্তাক্োত শতগুণে প্রবল করিয়া 
দিতেছিল। 
সেনাপতি বার্ণার্ডের সঙ্গে তিন হাজার ইউরোপীয় সৈম্ত এবং বাইশটি 
কামান ছিল । এতদ্বযতীত 'এক দ্বল গুধ1 সৈন্া এবং পঞ্জাব হইতে আগত 
সৈনিকদল তাহার পক্ষ সমর্থন জন্য নিয়োজিত হইয়াছল। বিপক্ষদিগের 
সংখ্যার তুলনায় ইংরেজ সেনাপতির সৈশিক-বল অন্ন ছিল। এই অল্প সৈনিক- 
দলের সাহায্যে অল্প সময়ের মধো দিল্ীর স্টায় বিস্তৃত নগর অধিকার করা 
স্থুসাধ ছিল না। ইংরেজ সেনাপতি যদিও নিরাপদ স্থানে শিবির সন্নিবেশিত 
করিয়া“ছলেন, যদিও তাহার সৈনিকদিগের সন্লিবেশ-ভূমি সবিশেষ কৌশল 
সহকারে সুরক্ষিত হইয়াছিল, তথাপ দিল্লীর অধিকারের পক্ষে ঠাহার আয়োজন 
পর্যাপ্ত ছিল না। ইংরেজ সৈন্ত যেমন ছুরাক্রম্য স্থানে সন্নিবেশিত হইয়াছিল, 
সিপাহীরাও সেইরূপ সুদূরবিস্তৃত ছুশ্রবেশ নগরে থাকিয়া, ইংরেজের সমক্ষে 
আপন'দের পরাক্রম প্রকাশের স্থযোগ প্রতীক্ষা করিতেছিল। 
সীজর অপভ্যদিগের নিবাসভূমি গল অধিকার করিয়া রোমে গিষ্না বলিয়া" 
ছিলেন, 'গেল।ম, দেখিলাম, জয় করিলাম” ৷ উপস্থিত সময়ে যে সকল রাজ- 
পুরুষ ভারতবর্ষের শাদনকাধো নিয়োজিত ছিলেন, তাহাদের মধ্যে অনেকের 
এইরূপ ধারণা হইয়াছিল বে, দিল্লীর অধিকার প্রসঙ্গেও সীজরের উক্ত চির- 
গ্রসিদ্ধ বাক্য প্রয়োজিত হইবে। সেন!পতি বার্ণার্ড যাইবেন, দেখিবেন, এবং 
অধিকার করিবেন। সেনাপতির পদার্পণ ও দর্শনমাত্রেই মোগলের চির প্রসিদ্ধ 
রাজধানীর প্রাসাদের উপর ব্রিটিশ পতাক1 উড্ভীন হইবে। অধিক কি, ধীর- 


ই সিপাহীযুদ্ধের ইতিহান 


প্রক্কতি লর্ড ক্যানিঙের মনেও এইরূপ ধারণার সঞ্চার হইয়াছিল। সৈনিকদল 
দিলীতে উপস্থিত হইবে; অল্প সময়ের মধ্যে তাহার! দিল্লীর অধিপতি এবং 
রাজবংশীরদগের সহিত অপরাপর বিপক্ষদ্দিগকে বিতাড়িত করিবে; তাহার 
পর লক্ষৌ প্রভৃতি স্থানে গিপ্না, আপনাদের আধিপত্য বদ্ধমূল করিয়া তুলিবে। 
এইরূপ বিশ্বাস সে সময়ে অনেকের হৃদয়ে বদ্ধমূল হইয়াছিল। জুন মাসের অর্ধাংশ 
অতীত হইতে ন। হইতে ভারতবর্ষের বিভিন্ন স্থানের ইংরেজগণ উক্ত বিশ্বাসের 
বশব্তাঁ হইয়া, বপিতেছিলেন যে, দিল্লী পুনরধিকৃত হইয়াছে ; বিপক্ষদল ছিন্ন 
বিচ্ছিন্ন হইয়! গিক্লাছে ? বৃদ্ধ মোগল ভূপতি ঠাহাদের পদানত হইয়াছেন) এবং 
তাঁহাদের সৌভাগ্য-সূর্যা পুনর্বার উদ্দিত হইয়া আপনার গ্রভাজালে জনসাধা- 
রণের মোহ-নিত্রা ভঙ্গ করিয়া দিয়াছে । 

কিন্তু সেনাপতি বার্ণার্ডের উপর যে কাধ্যভার সমর্পিত হুইয়াছিল, তাহা 
তাদৃশ লঘু ছিল ন1। অপরে ধাহা অনায়াসসাধ্য বলিক্পা মনে করিতেছিল, 
ৰার্ণার্ড তাহাই নিরতিশগ্ন দুঃসাধ্য বলিয়া ছ্থির করিয়াছিলেন। গিনি যখন 
হ্বকীর় শিবির হইতে দিল্লীর দিকে দৃষ্টিপাত করিতেন, তখন উহার আয়তন, 
উহ্নার সুদৃঢ় প্রাচীর, উহার সুরক্ষিত অস্ত্রাগার, সর্ব্বোপরি উহার বল- 
বুলতা, তাহার মনে গভীর দুশ্চিন্তার উৎপত্তি করিত। তিনি আত্মসৈনিক- 
দলের অল্পতা এবং বিপক্ষদিগের সংখ্যা্ধক্য মনে করিয়!, একান্ত অিয়মাণ 
হুইতেন। নেই সময়ে অনেকে বলিয়!ছিলেন যে, বুদ্দলিক। সরাইয়ের যুদ্ধের পর 
যদি সেনাপতি বার্ণার্ড ৰিপক্ষদ্দিগের পশ্চাদ্ধাবিত হইয়া তাহাদিগকে বিতাড়িত 
করিতেন, তাহা হইলে তাহাদের দল ছির্ন*বিচ্ছিম্ন হুইপ্না যাইত। তাহাদের 
অনেকে মৃত্যুমুখে পর্তিত হইত। তাহারা আর পরম্পর দলবদ্ধ হইত লা!। 
নুতয়াং মোগলের চিরপ্রমিদদ রাজধানীতে অবলীলাক্রমে এবং অতি অল্প 
সময়ের মধ্যে ব্রিটিশ কোম্পানির প্রাধান্ত প্রতিষ্ঠিত হইত। এই ঘটনা 
হুইতে উক্তরূপ ফল গ্রহ্থত হইত কিন।, ইতিহাস তাহার নির্দেশ করিতে পারে 
নাই। ইংরেজ সেনাপতি বখন : উক্তরূপ কার্যের অনুসরণ করেন নাই, 
(তখন উহার ফল -কিরাপ হইত, তাহা! কে বলিতে পারে? সেনাপতি 
আপনার গুরুতর দায়ি বুঝিয়াই কার্ধ্য-প্রণালীর অবধারণ করিয়াছিলেন। 
তিনি উদ্দাসীনভাবে দীর্ঘকাল দিল্লার নিকটে অবস্থিতি করিবার ইচ্ছা করেন 


দিল্লী। ৭৩ 


নাই। বিপক্ষদিগের সন্গিবেশের স্থানের দঢ়তায় এবং তাহাদিগের সংখ্যাধিকযেও' 
তাহার উদ্যম বিলুপ্ত, আশা অন্তঠিত বা উৎসাহ. বিচপিত হয় নাই। তিনি 
দিল্লী অধিকার করিতে উপস্থিত হইয়াছিলেন, স্ৃতর।ং যে কোন রূপে হউক, 
দিল্লী অধিকার করাই, তাঁহার একমাত্র চিন্তনীয় বিষয় হইয়াছিল। তিনি 
জানিতেন যে, এ বিষয়ে কালবিলম্ব হইলে তাহার স্বদেশীয়গণ তদীয় কার্ধ্য- 
শৈথিলোর উল্লেখ করিয়া, নানা দোষারোপ করিবেন। অধিকন্ত তিনি ইহাও 
জানিতেন যে, পহসা অন্পনংখাক সৈন্য লইয়। নগরের অভিমুখে অগ্রসর 
হইলে তাহার উদ্দেশ্ত যদি বার্থ হয়, তাহা হইলে তিনি অসংসাহসিক, 
অসমীক্ষ্যকারী ও অযোগ্য বলিয়া ধিকৃত হইবেন । তিনি এইরূপে ধিক্ৃত 
হইতেও প্রস্থত ছিলেন। ইংরেজ সেনাপতি ষখন এইবপ চিন্তাতরঙ্গে 
আন্দোলিত হইতেছিলেন, তখন তদীপ্ দলের কতিপয় অনংসাহলী সৈনিক 
ঘুবক তীহার নিকটে আপনাদের অসংগাহসের অনুরূপ প্রস্তাব উত্থাপিত 
করিলেন । 

ইংরেজ দৈনিকদলে বে সকল ইঞ্জিনিরার ছিলেন, গাহাদের মধো একটি 
বুবক, যে প্রশালীতে দিল্লী অবিলম্বে আক্রান্ত ও অধিকৃত হইতে পারে, সেই 
প্রণালী সেনাপতি বানরের গোচর করিলেন। সেনাপতি তাহাকে উক্ত 
প্রণাসীর বিষ, আর তই তিন জন সহযোগীর সহিত পরামর্শের পর, বিশদরূপে 
বিবৃত করিতে আদেশ দ্িলেন। তাহার! পরামর্শ করিয়া স্থির করিলেন যে, 
১২ই জুন বেল! ৩| টার সময় পাহাড়ের নিকটবর্তী ছইট তোরণ (কাবুল এবং 
লাহোর তোরণ) বারুদ্দে যেমন উড়াইক্পা দেওয়া হইবে, অমনি ছুই দল সৈনিক 
পুরুষ নগরে প্রবেশ করিবে । সৈনিকদল নগরে প্রবেশসময়ে, দক্ষিণভাগে 
প্রাচীরের উপর যে সকল কামান স্থাপিত আছে, তৎসমুদয় অধিকার 
করিবে। অপর কয়েক দল নগরের প্রশস্ত রাজপথ দিয়া প্রাসাদের অভিমুখে 
যাইবে। এই নৈনিকদল প্রাসাদের চারিপার্থখে সন্নিবেশিত থাকিবে । চারি 
জন সৈনিক যুবক পরামর্শ কবিয়া, নগর আক্রমণ করিবার এইন্প প্রণালী 
অবধারণ করিলেন। তাহাদের বিজ্ঞাপনীতে চাবি জনের মাম স্বাক্ষরিত 
হইল। সেনাপতি বিজ্ঞাপনীর অন্থমোদন করিলেন এবং অবিলম্বে উদ্থা 
কাধ্যে পরিণত করিতে আদেশ দিলেন । ন্ৃতরাং ১১ই জ্বন রাত্রি দ্বিগ্রহরের 

৫ 


৭8 সিপাহীযুদ্ধের ইতিহাঁস। 


পর সমস্ত বিষয় স্থিরীকৃত হইল। যে সকল সৈনিক পুরুষ এই কার্ধ্য 
সম্পাদনের জন্য নির্বাচিত হইল, তাহার্দিগকে সম্পার্দনীয় কার্যোর বিষয় 
বুঝাইয় দেওয়া হইল। সেই দিন তাহারা, যে ছুইটি তোরণ দিয় নগরে 
প্রবেশ করিবে, সেই তোরণঘ্বয়ের অভিমুখে গভীর নিশীথে নিঃশবে অগ্রসর 
হইল। এইরূপে নকল বিষয়ের বন্দোবস্ত হইল। কিন্ত ঘটনাক্রমে প্রস্তাব 
কার্যে পরিণত হইল ন|। প্রস্তাবিত কাধ্য সম্পাদন জন্য ব্রিগেডিয়ার 
গ্রেবসের অধীনে তিন শত ইউরোপীয় সৈনিক পুরুষের আসিবার কথা 
ছিল; নির্দিষ্ট সময়ে তাহাদের উপস্থিতির কোন নিদর্শন লক্ষিত হইল না। 
এইরূপে সহযে।গীদিগের অন্ুপস্থিতিপ্রধুক্ত অপরাপর সৈনিক পুরুষ নির্দিষ্ট 
কার্য সম্পাদনে ভগ্যোগ্ধম হইল । যেদিন উপস্থিত প্রস্তাবানুসারে কাধ্যারস্ত 
হয়, সেই দিন ব্রিগেডিয়।র গ্রবস সৈনিকদলের অধঃক্ষ ছিলেন। প্রস্তাবিত 
বিষয়ে তিনি সেনাপতির নিকট হইতে লিখিত আদেশ প্রাপ্ত হয়েন নাই। 
রাত্রি ১১টার সময়ে ব্রিগেডিয়ার এক জনের মুখে উক্ত আদেশ শুনিতে পাইয়া, 
উহার সত্যতানিরপণ জন্য অশ্বারোহণে তাড়াতাড়ি সেনাপতির শিবিরের 
অভিমুখে প্রস্থান করেন । গোলঘরের নিকটে উপনীত হইয়া, তিনি দেখেন 
বে, ইউরোপীয় দৈনিকদিগের পরিবর্তে এতদ্দেশীয় সৈনিকগণ ছুইটি কামান 
লইয়া! এ স্থান রক্ষার ভার গ্রহণ করিয়াছে । অনন্তর সেনাপতির শিবিরে 
উপনীত হইলে সেনাপতি উপস্থিত বিষয়ে তাহার মত জিজ্ঞাসা করিলেন। 
ব্রিগেডিয়ার কহিলেন যে, সহনা নগর আক্রমণ করিলে উহা অধিকার করা 
যাইতে পারে। কিন্ত এত অগ্ন সৈন্ত লইয়া, অধিরূৃত নগর রক্ষা করা অস 
স্তব। ব্রিগেডিয়ারের কথায় সেনাপতি বিচলিত হইলেন। তাহাকে অনিচ্ছ।- 
সহকারে পূর্বপ্রদ্ত আদেশের প্রত্যাহরণ করিতে হইল। যে সকল সৈন্য 
অগ্রসর হইয়াছিল, তাহারা প্রত্যাবর্তনে আদেশ পাইল। এইরপে পূর্বোক্ত 
প্রণালী অনুপারে নগর আক্রমণের সঙ্কল পরিত্যক্ত হইল। যেসকল 
সৈনিক ইঞ্জিনিয়ার প্রাগুক্ত প্রণালীর অবধারণ করিয়াছিলেন, তাহারা ইহাতে 
নিরতিশয় ক্রু ও বিরক্ত হইলেন। কিন্তু তাহাদের অতিমত বিচক্ষণ 
সৈনিকপ্রধানদিগের অনুমোদিত হয় নাই। সৈনিকপ্রধানগণ নির্দেশ করিয়া- 
ছিলেন ধে, ব্রিগেডিয়ার সেনাপতির লিখিত আদেশ ব্যতিরেকে রক্ষণীক্ব স্থান 


দিলী ৭৫ 


পরিষ্াগ ন৷ করিয়া ভালই করিগাছেন। অধিকম্ত তিনি সেনাপতিকে 
তাদৃশ অসংসাহসের কাধ্য হইতে নিরস্ত করিয়া, স্থিরবুদ্ধি ও দূরদশিতার 
পরচয় দিয়াছেন। 

যে সৈনিক কর্মচারী সর্ব প্রথম পৃর্বোক্তরূপে নগর আক্রমণের প্রস্তাব 
করিয়াছিলেন) তিনি নিরস্ত হইলেন না। ছুই দিন পরে তাহার আর একটি 
প্রস্তাধ উত্থাপিত হইল। মেনাপতি আন্সনের মৃত্যুর পর সেনাপতি রীড 
প্রধান সেনাপতি হইয়া রাবলপিপ্তী হইতে দিল্লীতে উপস্থিত হইয়াছিলেন। 
১৫ই জুন সেনাপতি রীড এই প্রস্তাব সম্বন্ধে পরামর্শ করিবার জন্ত সৈনিক- 
সমিতির আহ্বান করিলেন। সেনাপতি বীডের শিবিরে সমিতির অধিবেশন 
হইল|। সমিতিতে উপস্থিত সৈনিক প্রধানের বলিতে গাগিলেন যে, যাবৎ 
অন্ততঃ এক হাজার সাহায্যকারী দৈনিক উপস্থিত না হয়, তাবৎ নগর 
আক্রমণ কর! নিরতিশয় অসংসাহসের কার্য্য। দিল্লী যেরূপ সুদৃঢ় প্রাচীরে 
পরিবেষ্টিত, সেইরূপ বহুসংখ্যক সশস্ত্র সৈনিকে সুরক্ষিত ছিল। প্রতি তোরণের 
উপর কামানসমূহু আক্রমণকারীদিগের গতিরোধের জন্ত স্থাপিত হইয়াছিল। 
এদিকে ইংরেজদ্বিগের সৈম্তনংখ) ও যুদ্ধোপকরণ এত অন্ন ছিল যে, তাহাতে 
এই ছুরাক্রম্য, স্ুবিভূতত স্থান হস্তগত কর! শ্ুসাধ্য ছিল না। এ বিষয়ে 
কৃতকার্ধ্য হইলে যেমন সকল দিকে সুফললাভের সম্ভাবনা! ছিল, অকৃতকার্য্য 
হইলে সেইরূপ সর্ধতোভাবে সর্বনাশ ঘটিবার আশঙ্কা ছিল। আক্রমা স্থান 
হস্তগত করিতে অসমর্থ হইলে আক্রম্ণকারীদিগের সহজে প্রত্যাবর্তনের সুবিধা 
ছিল না। সিপাহীদিগের সংখ্যাধিক্য প্রযুক্ত তাহার! হয়ত সমূলে বিধবন্ত 
হইত। নিক যুবকের দ্বিতীয় বারের আক্রমণপ্রণানী এইরূপ ছিল-_ 
বারুদ দ্বার যুগপৎ লাহোর এবং কাবুল তোরণ উড়াইয়া দেওয়া হইবে। 
কাশ্মীর তোরণে যে সকল পিপাহী সৈম্ত সন্নিবেশিত থাকিবে, আক্রমণকারীর! 
তাহাদ্দের উপর গুলিবৃ্টি করিবে। ভেরীধ্বনি হুইবামাত্র আক্রমণকারীরা 
অগ্রসর হইবে এবং বারুদ দ্বারা উদ্ঘাটিত তোরণপথে নগরে প্রবেশ করিয়া, 
বিপক্ষদ্িগকে প্রবল পরাক্রমে আক্রমণ করিবে। আক্রমণকারীদিগের কোন 
দল নির্দিষ্ট কার্ধ্যসম্পা্দনে অসমর্থ হইলে, তদ্দগ্ডে উহার প্রতিকারের বন্দোবস্ত 
থাকিবে এবং প্রত্যেক দল যে প্রণালীতে কাধ্য করিবে, তৎমন্বন্ধে তাহাদিগকে 


৭৬ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


যথোপযুক্ত উপদেশ দেওয়া! হইবে । সৈনিক প্রধানগণ এই প্রণালী অনুস।রে 
নগর আক্রমণ করিতে নানারূপ আশঙ্কা করিতে লাগিলেন। সাহায্যকারী 
দৈনিকদিগের উপস্থিতি পর্য্স্ত আক্রমণে নিরস্ত থাকাই তাহাদের মতে 
সঙ্গত বোধ হইল। কিন্ত এই মত সিবিল কর্মুচার।দিগের অনুমোদিত 
হইল ন1। কমিশনর গ্রিথেড স।হেব উত্তরপশ্চিম প্রদেশের লেফটেনাণ্ট গবর্ণরের 
প্রতিনিধি স্বরূপ উল্লিখিত সমিতিতে উপস্থিত ছিলেন। তিনি সৈনিক 
পুরুষদ্দিগের মতের অনুমোদন করিলেন না । কালবিলম্বব্যতিরেকে দিল্লী আক্র- 
মণ করাই তাহার মতে উচিত বোধ হইয়াছিল। কমিশনর নির্দেশ করিতে 
লাগিলেন যে, এ বিষ-য় বিলম্ব হইলে বিপক্ষের! উতৎসাংযুক্ত হইবে; প্রদেশীয় 
রাজগণ কোম্পানির শক্তি বিলুপ্ত হইল মনে করিয়া স্বপ্রধান হইতে উদ্যত 
হইবেন ; বিভিন্ন স্থানের উদ্ধত লোকে কোম্পানির বিপক্দ্বিগকে ন।নারূপে 
প্রশ্রন্ন দিতে থাকিবে । কমিশনর এইরূপ যুক্তি দেখাইয়া পূর্বোক্ত আক্রমণ" 
প্রণালীর সমর্থন করিতে লাগিনেন। সে দন এ বিষয়ের ঢ্কানসপ সিদ্ধান্ত 
স্থির হইল না। সেনানায়কগণ সে দিন সমিতির কার্ধ/ স্থগিত রাখিয়া, স্ব স্ব 
শিবিরে গমন করিলেন। 

পর দিন আবার সমিতির অধিবেশন হইল । ব্রিগেডিয়ার উইলসন্‌ এবং 
সেনাপতি রীড পূর্বোক্তরূপ আক্রমণের একান্ত বিরোধী হইয়৷ উঠিলেন। 
তাহার! বিরুদ্ধপক্ষে এই যুক্তি দেখাইলেন যে, সহসা নগর আক্রমণ করিতে 
হইলে শিবিরে যত সৈনিক অছে, তাহাদের প্রায় সকলকেই উক্ত কার্যে 
নিয়োজিত করিতে হইবে। ইহাতে শিধিব একরূপ অরক্ষিত অবস্থায় থাকিবে । 
আক্রমণকারীর! যদি প্রবলবেগে আপনাদের গন্তব্য পথ পরিষ্কৃত করিয়া, নগরে 
উপস্থিত হয়, তাহা! হুইলেও নগরস্থিত বহুসংখ্য সিপাহীদিগের অস্ত্রাঘাতে 
তাহাদের ক্ষমত1 পর্ণ,াদস্ত হইতে পারে। এরূপ অবস্থায় সহসা নগর আক্রমণ 
না করিয়া সাহ'যযকারী সৈনিকগণের প্রতীক্ষা করাই শ্রেয়:। [বিপক্ষ 
দিপাহ'র। নগর হইতে নিজ্ঞান্ত হুইয়া, যাহাতে সমীপবর্তী জনপদে উৎপাত 
করিতে না পারে, তৎগ্রতি দৃষ্টিরাথ৷ বিধেম্ব। সেলানায্সকদ্ধয়ের এইরূপ 
হেতুবাদে পূর্বসন্কল্প পরিত্যক্ত হুইল। যে সৈনিক যুবক আক্তমণ*প্রণালীর 
উদ্ভাবন করিয়াছিলেন, বাহার অভিমত দ্বিতীরবারে সৈনিক সমিতিতেও 


দিলী। ৭৭ 


অগ্রাহ হইয়াছিল, তিনি পুনঃ; পুনঃ বিরুদ্ধ যুক্তিতেও হতোগ্ম হইগেন ন|। 
কয়েকদিন পরে তিনি আবার বলিলেন বে, দিল্লী শীঘ্র অধিকৃত না হুইলে 
বিপক্ষেরা আপনাদের বল বৃদ্ধি করিতে তৎপর হইবে । তাহারা আত্মরক্ষার 
যথোচিত উপায় অবলম্বন করিলে তাহাদের পরাজয় সুপাধা হইবে ন1। 
কিন্তু তাঁহার এই শেষ কথাতেও কোন ফলোদয় হইল না। যে পর্যাস্ত 
সাহায্যকারী সৈনিকগণ উপস্থিত না হয়, সে পর্যান্ত নগর আক্রমণে নিরন্ত 
থাকাই দিদ্ধান্ত হইল। 

যেসকল রাজপুরুষ উপস্থিত দময়ে আপনাদের প্রাধান্য পুনংস্থাপনে এবং 
বিনষ্ট গৌরবের উদ্ধারসাধনে ব্যগ্র হইয়াছিলেন, তাহাদের কেহ কেহ নির্দেশ 
করিয়াছেন যে,বুদলিকা সরাইয়ের ঘুদ্ধের পর দিল্লী সহম! আক্রান্ত হইলে বিপক্ষ- 
গণ বিতাড়িত হইত. এবং নগরে ব্রিটিশ কোম্পানির আধিপতা পুনঃ গ্রতিষ্ঠিত 
হইয়] উঠিত **। খধাঁহারা নগর আদমণের প্রণালী নিদ্ধারণ করিয়াছিলেন, 
তাহাদের মধ্যে হড্সন্‌ নামক একটি সৈনিক পুরুষ ছিলেন। চরগণ দ্বারা 
বিভিন্ন স্থান হইতে সংব'দ-সংগ্রহের জগ্ত ষে কার্ধ্য-বিভাগ স্থাপিত হইয়াছিল, 
ইনি সেই বিভাগের অধঃক্ষ ছিলেন। ইনিনিদ্দেণ করিরাছেন যে, নগর মধ্যে 
৭০০০ সাত হাজ।র মিপাহী ছিল। পক্ষান্তরে তাহাদের পক্ষ সমর্থন জহা ২০০০ 
দুই হাজার সৈগ্ঠ প্রস্তুত হইয়াছিল । সবিশেষ শৃঙ্খলা সহকারে কার্য করিলে 
এই সৈনিক-বল দ্বারা বিপক্ষদিগকে পরাজিত করিতে পারা যাইত । নগর- 
বাসীর সম্ভবতঃ তাহাদের বিরুদ্ধে দণ্ডায়মান হইত না। সহস! আক্রান্ত 
হইলে সিপাহীরা রণে ভঙ্গ দিয়, ভীতচিত্তে ইতস্তত; পলায়ন করিত। কিন্তু 
ধাহারা এইরূপ নির্দেশ করিয়াছেন, তাহাদের প্ররস্তাবান্থসারে কার্য হইলে 
উহার ফল তীহাঁদের আশানুরূপ হইত কি না, তদ্িষয়ে সন্দেহ আছে। 
'অকৃতকার্ধ্য হইলে তাঁহাদের দুর্গীতির পরিসীম| থাঁকিত্ না, তাহারা বিপক্ষগণে 
পরিবেষ্টিত হইয়া! সমূলে বিনষ্ট হইতেন। যে আশায় উৎসাহসম্পন্ন হইয়া, 
তাহার! নগরতোরণ ভে পূর্বক বিপ/ক্ষর মধ্যে উপস্থিত হইতেন, তাহাদিগকে 
সেই আশায় বিসর্জন দিতে হইত। 


*. যার জন্‌ লরেন্গেরও এইবগ বিহ্বাদ ছিল ।-:17126765, 1%2/07/ 14719) ঠ, 
2537 %02. 


৭৮ সিপাহীযুদ্ধের ইতিহাস 


*  এইরূপে ইংরেজ সেনানায়কগণ সাহীধ্যকারী সৈনিকদলের প্রতীক্ষায় 
রহিলেন। গ্রীন্মাতিশয্যে তাহাদের শিবিরে রোগের প্রাহূর্তাব হইতে লাগিল। 
ত্বাহাদের চিকিৎসাগার রোগিগণে পরিপূর্ণ হইয়া! উঠিল; তাহাদের সৈনিকদলে 
বিস্থচিকার আরম্ভ হইল। এদিকে নান! স্থান হইতে উত্তেজিত সিপাহীরা 
সমাগত হইয়া দিল্লীস্থিত দিপাহীদিগের সংখ্যাবৃদ্ধি করিতে লাগিল। রোহতকে 
ষাটিগণিত পদ্াতিকদল ইংরেজদিগের বিপক্ষ হইয়া উঠিয়াহিল। ইহারা ১৩ই 
জুন দিল্লীতে উপনীত হইল। ইহার তিন চারি দ্রিবস পরে নসিরাবাদের সিপাহী- 
গণ দিল্লীতে পদার্পন করিল। জেলালাবাদের প্রসিদ্ধ সমরে কামান রক্ষকগণ 
যেসকল কামানের সাহায্যে ভীমমূত্তি আফগা নদিগের পরাক্রম পর্যদস্ত 
করিয়াছিল সেই সকল কামান লইয়া কামানরক্ষীরা এখন ইংরেজদ্দিগকে 
পর।জিত করিবর জন্ঠ দিল্লীস্থিত সিপাহীদিগের সহিত সম্মিলিত হইল 

১৯শে জুন নসিরাবাদের সিপাহীরা উক্ত কামান লইয়া সুর্ধ্যাপ্ডের প্রায় 
এক ঘণ্ট। পূর্বে ইংরেজদিগের শিবিরের পার্থভাগ আক্রমণ করিল ইহাদের 
কামান হইতে এরূপ তীব্রবেগে গোলা নিক্ষিপ্ত হইতে লাগিল যে, ইংরেজ সৈনি- 
কেরা নিরূতিশয্ধ বিব্রত হইন্ন। পড়িল। ক্রমে সুয্য অস্তগত হইল। গা অন্ধ 
কারে চারিদিক আচ্ছন্ন হইয়। পড়িল। ইংরেজ সৈনিকেরা অন্ধকারে আত্মপর 
নির্ণয় করিতে ন! পারিয়া, আপনাদের লোকদ্দিগের উপর গোলাবৃষ্টি করিতে 
লাগিল । কিছুক্ষণ পরে গোলাবৃষ্টির বিরাম হইল । আক্রমণকারী সিপাহীর! 
নগরে ফিরিয়। গেল । যুদ্ধে ইংরেজ পক্ষের ২* কুড়ি জন হত এবং ৭৭ সাতাত্তর 
জন আহত হইল । পগ্রাবের সৈনিকর্দট্লির পরিচালক কাণ্তেন ডেলি আহত 
হইলেন । ব্রিগেডিয়ার গ্রাণ্ট এই যুদ্ধে সৈন্ভ পরিচালনা করিয়াছিলেন। তাহার 
জীবন সন্টাপন্ন হইয়াছিল । কয়েকজন এতদ্দেশীয় সৈনিক পুরুষ যদি তাহার 
সাহায্যার্থ উপস্থিত না হইত, তাহা হইলে ঘুদ্ধস্থলে তিনিও নিহত হইতেন। 

১৯শে জুনের এই ঘটনায় ইংরেজ সেনানায়কগণ নিরতিশয় চিস্তিত হইলেন। 
এ সময়ে পঞ্জাব তাহাদের প্রধান ভরসাস্থল ছিল। পঞ্জাবের প্রধান কমিশনর 
তাহাদের প্রধান পরিচালক ছিলেন । তাহার! প্রধান কমিশনরকে আপনাদের 
সর্বময় কর্তী এবং আপুন।দের ভাগাবিধাতা বলিয়া মনে করিতেছিলেন। 
ভারতের অদিতীয় শাসনকর্ত' গবর্ণর জেনেরলের সঙ্গে এ সময়ে তাহাদের 


দিল্লী । ৭৯ 


কোন মন্বন্ধ ছিল না। তাহারা পঞ্জবের প্রধ।ন কমিশনরকে আপনাদের গবর্ণর%* 
জেনেরল বলিয়। স্থির করিয়াছিলেন । পঞ্জাব হইতে দিল্লীর পথ একরূপ 
নিরাপদ ছিল। ইংরেজগণ প্রতিমুহূর্তে পঞ্জাব হইতে সাহীষ্যকারী সৈনিক- 
দিগের আগমন প্রতীক্ষা! করিতেছিলেন। তাহার! দিল্লীর অবরোধ জন্ঠ উপস্থিত 
হইলেও আপনারাই দিল্লীর সম্মুখে একরূপ অবরুক্নভাবে ছিলেন। দিশ্ীস্থিত 
সিপাহীদ্দিগের গতিবিধির ব্যাঘাত জন্মাইতে তাহাদের কোন ক্ষমতা ছিল না। 
স্থানান্তর হইতে সমাগত দিপাহীদিগের নগরে প্রবেশের পথ অবরুদ্ধ করিতেও 
তাহাদের কোন সামর্থ ছিল না। হারা সংখ্যায় যেরপ ক্ষীণ, যদ্বোপকরণে 
সেইরূপ হীন ছিলেন। তাঁহার! সর্বক্ষণ সিশাহীদিগের আক্রমণের আশঙ্কায় 
অস্থির থাকিতেন । ফাহাতে সিপাহীরা সহসা আক্রমণ করিতে না পারে, তাহার 
উপায়বিধানে তীহাঁদের কোনরূপ আয়োঁঞ্গন ছিল না। তাঁহারা এইরূপ 
বিপত্তিগ্রস্ত, এইরূপ বিব্রত এবং এইরূপ অতর্কিতভাবে আক্রান্ত হইয়া, প্রতি- 
মুহূর্ে পঞ্জাব হইতে সাহা্যকারী সৈনিকগণের আগমন প্রতীক্ষা করিতে 
লাগিলেন। ২২শে জুন ৮৫* অট শত পঞ্চাশ জন সৈনিক এবং ৫টি কামান 
তাহাদের শিবিরে উপস্থিত হইল। ইহাতে তাহাদের কিয়দংশে বল বৃদ্ধি হইল 
বটে, কিন্তু বিপক্ষ পিপাহীরা ইহা! অপেক্ষাও বর্ধিতবল হইয়া উঠিল। যে 
হেতু, জলন্বর এবং ফিলোর হইতে ৬ গণিত অশ্বারেহৌ ৩,৩৬ এবং ৬, গণিত 
পদাতিকদল ইংরেজের অধীনতাঁপাশ বিচ্ছিন্ন করিয়া, মোগলের রাজধানীতে 
এপ্রবেশপুর্ববক তত্রত্য সিপাহীগণের সংখ্যাবৃদ্ধি করিল। 

২০শে ও ২১শেজুন শান্তভাবে অতিবাহিত হইল | সিপাহীর! এঁ ছুই 
দিন ইংরেজের শিবির আক্রমণের কোন উদ্যোগ করিল না । ২১শে জুন 
রবিবার ছিল। ইংরেজগণ আপনাদের এই পবিত্র দিনে প্রগাঢ় ভক্তিযোগ- 
সহকারে উপাঁসনায় মনোনিবেশ করিলেন । পলাশীর শত বাধিক উৎসবের 
দিন তাহাদের সমক্ষে উপস্থিত হইতেছিল। ১৭৫৭ অবে ২৩শে জুন পলাশীর . 
বিস্তৃত আম্রকাননে মীরমদন ও মোহনলালের অধঃপাতনের সহিত হৃতভাগ্য ” 
সিরাজ উদ্দৌলার সৌভাগ্যরবি অন্তমিত' হইয়াছিল। ইংরেজ এ দিনে আপনা- 
দের বিশ্ুত সামাজোর ভিত্তি প্রতিষ্ঠা করিয়াছিলেন উহ্থার শত বর্ষ পরের 
২৩শে জুন ইংরেজেরা ভারতবর্ষের বিভিন্ন স্থানে নিরতিশর ছদশাগ্রস্ত হয়েন। 


৮০ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


দিল্লীর ইংরেজ সেনানায়কেরা ভাবিলেন যে, এর দিনে তীহাদিগকে গুরুতর 
বিপদে বিব্রত হইতে হইবে । এই জন্ত তাহারা উহার পুর্ধদিন উপাঁপনাগৃহে 
সমবেত হইয়া সংযতচিত্তে আপনাদের মঙ্গল প্রার্থনা করিতে লাগিলেন। এই 
সময়ে গবর্ণষেণ্টের প্রতি বিরক্ত এবং গবর্ণমেন্টের বিরুদ্ধে উত্তেজিত সিপাহী- 
দিগের উত্তেজনা বৃদ্ধি করিতে লোকের অসপ্ভাব ছিল না। যে সিপাহীরা 
এক সময়ে ইংরেজের বশীভূত ছিল, ইংরেজের জন্ত আত্মোৎসর্গ করিতে সর্বদা 
প্রস্তুত থাকিত; ইংরেজের যুদ্দোপকরণে, ইংরেজের শিক্ষায় বলীয়ান্‌ হইয়া 
বীরলমাজে বরণীয় হইয়াছিল, তাহারা যখন সহ ইংরেজের বিপক্ষ হইল 
ইংরেজের প্রদত্ত অস্ত্রে ইংরেজদ্িগ্রকেই বিনষ্ট করিতে আগ্রহান্বিত হইয়। 
উঠিল; তখন অশিক্ষিত ও অনুরদর্শী লোকে তাহাদের দেই বিদ্বেষ-বহি উদ্দী- 
পিত করিতে অগ্রমর হইল। সন্নাসী ও ফকির, মৌলবী ও খোল।, এই সময়ে 
আপনাদের অভ্যপ্ত অভিচারমন্ত্রে (সপাহীদ্দিগকে অধিকতর বিচলিত করিয়া 
তুলিল। কথিত আছে, দিশ্লীস্থিত উত্তেঞ্জিত সিপাহীদিগের মধ্যেও এই 
শ্রেণীর লোকের আবির্ভাব হ্ইয়াছিল। তাহার! দৃ়তাসহকারে নির্দেশ 
করিয়াছিল যে, ভারতবর্ষে ফিরিঙ্গীদিগের আধিপত্য ১০* এক শত বৎসরের 
অধিক কাল থাকিবেন|। শত বর্ষ পরে তাহাদের প্রতৃত্ব বিলুপ্ত হইবে । ২৩৭ে 
জুন শত বর্ষ পূর্ণ হইবে; এঁদদিনে ফিরিঙলীগণ সমূলে বিনষ্ট হইয়া যাইবে । 
দিল্লীর প্রতি সৈনিকদলে এই ভবিষাদ্বাণী প্রচারিত হুইয়াছিল। প্রতি 
সৈনিক এই ভবিষ্যদ্বাণীতে উৎসাহ-সম্পন্ন হইয়া, উক্ত শুভ দিনের প্রতীক্ষা 
করিতেছিল। হিন্দু ও মুললম|ন, একত্রে গ্রথিত হুইয়াছিল। স্ৃতরাং সন্য।সী 
ব| মৌলবীর বাক্‌চাতুরী দ্লিপাহীদিগের পমক্ষে বার্থ হইল না। ইহাদের 
উদ্দীপনামরী বুতায় এবং ভাঙ্গের নেশায় প্রমত্ত হইয়া, সিপাহীরা আপনাদের 
উদ্দেপ্তসিদ্ধির জন্ত আত্মোৎসর্গ করিতে দৃঢ়প্রতিজ্ঞ হইয়া উঠিল। ইংরেজ- 
শিবিরের সৈনিকগণ যেমন প্রতিদিন সাহায্যের অভাবে ক্ষীণতর হইতে 
লাগিল, নগরস্থিত দিপাহীর! সেইরূপ অন্ত্রবলে ও সংখ্যাধিক্যে দিনে দিনে 
গ্রবলতর হইন্া উঠিল। 

২২শে জুনের রাত্রি অতিবাহিত হইল। ২৩শে জুনের তরুণ তপন ধীরে 
ধীরে গগন প্রান্তে দেখা দিল। ইংরেজের! ধে বিষয়ের আশঙ্কা করিয়াছিলেন, 


দিলী। ৮১ 


তাঁহাই খটিল। এই দিনে পলা নীমুদ্ধের দিবস হইতে নির্দিষ্ট শত বর্ষ অতীত 
হইগ্লাছিল। এই দিনে হিন্দুদদিগের পবিত্র পর্ব রথযাত্রা ছিল। অধিকস্ত 
এই দিনে শুক্লুপক্ষের বালচন্দ্রমা দেখ! দ্বিরাছিল। রথযাত্রা বলিয়া! যেমন 
উক্ত দিন হিন্দু্দিগের নিকটে শুভগনক ছিল, অভিনব চন্দ্রের আবির্ভাব প্রযুক্ত 
তেমনি উহা? মুসলমানদের নিকটে মঙ্গলদ্ায়ক বলিয়া! প্রতিপন্ন হইয়াছিল । 
সুতরাং হিন্দু ও মুসলমান, উভয়েই এ দিনে আপনাদের জয়লাভ নিশ্চিত 
বলিয়৷ মনে করিয়াছিল। কৌতুহলপর লোকের মন্ত্রণায়, ভাঙের উত্তেজনায়, 
এবং সিদ্ধিলাভের আশায় উৎসাহিত হইয়া, দিল্লীর সিপাহীর। লাহোর 
তোরণ দিয়া ২৩শে জুন প্রাতঃকালে প্রবলবেগে বহির্গত হইল। ইংরেজ- 
পক্ষের যে সকল সৈনিক আপনাদের গন্তব্পথ পরিষার, এবং শত্রর 
আগমনের পথ অবরুদ্ধ করিবার জন্ত নিয়োর্জি ত ছিল, তাহার পূর্করেই সাবধান 
হইয়াছিল। নুজুফগড় খালের উপর একটি সেতু ছিল। সিপাহীরা এই সেতু 
দিয়! কামান লইয়া আপিয়া, ইংরেছ্ের বুহের পশ্চান্তাগ আক্রমণ করিবার 
ইচ্ছা! করিয়াছিল। কিন্তু ইংরেজপক্ষের পুর্বোক্ত সৈনিকেরা পূর্বেই ঘী 
সেতু ভারঙ্গিয়া ফেলিয়াছিল। স্থতরাং সিপাহীরা সেতুপথে অগ্রসর হইতে 
পারিল না। তাহারা সবজীমন্দিরে সমবেত হইয়া, কেবল ইংরেজ শিবিরের 
দক্ষিণ ভাগ আক্রমণ করিল । তাহাদের উৎসাহ বন্ধিত হইয়াছিল, একাগ্রতা 
মাত্রায় বিকাশ পাহইয়াছিল, সাহস ও শক্তি, উভয়ই প্রভৃতপরিমাণে 
একাশিত হইয়াছিল। তাহারা 'প্রবলপরাক্রমে হিন্দুরাওর গৃহ আক্রমণ 
পূর্বক ইংরেজ সৈনিকদগকে নিরতিশয় বিব্রত করিয়া তুলিল। দ্বিগ্রহরের 
সময়ে তাহাদের কামান হইতে উপযুণপরি গোলাবৃষ্টি করিতে লাগিল। পঞ্জাব 
হইতে যে ৮৫৭ জন দৈনিক পুরুষ ইংরেজপক্ষের সাহায্ের জন্য সমাগত 
হইয়াছিল, তাহারা অবিলম্বে যুদ্ধার্থ গ্রস্ত হইল। এইরূপ উভয় পক্ষে তুমুল 
মুদ্ধের আরম্ভ হইল। ৬* গণিত ব্রিটিশ সৈনিকদল এবং গুর্থা সৈন্য যদিও 
সবিশেষ সাহসপহকারে যুদ্ধ করিতে লাগিল, তথাপি সেনানায়ক রীড, স্পষ্ট 
বুঝিতে পারিলেন যে, ঘর্দি তাহার সাহায্যার্থ অপর সৈনিকদল উপস্থিত নাঁ 
হয়, তাহ! হইলে সিপাহীদিগের আক্রমণ নিরস্ত কর! তাহ'র পক্ষে একান্ত 
ছ.সধা হইবে। কিছু ক্ষণ পরে সাহায্যকারী, সৈনিকদল উপস্থিত হইল। 
১২ 


৮২ সিপাহীযুদ্ধের ইতিহাস। 
হূ্ধ্যাগ্তকালে দিপাহীরা নগরে প্রত্যাবর্তন করিবার উদ্ভোগ করিল। রজনী- 
সমাগমের পূর্ব্বে সবজীমন্দির ইংরেজের অধিকৃত হইল। আক্রমণকারী 
সিপাহীরা আপনাদের কামান লইয়া নগরে প্রতিগমন করিল *। কথিত 
আছে ১১ এগার ঘণ্টা কাল এইফুদ্ধ হইয়াছিল। সিপাহীর! যেমন মুহর্ৃছঃ 
গোলাবৃষ্টি করিয়া, ইংরেজপক্ষের সৈনিকদিগকে বিব্রত করিয্নাছিল, সেইবধপ 
মধ্যাহুকালের প্রচণ্ড হুর্ধয অনল-কণাসদৃশ খরতর করজাল বিস্তার পূর্ব্বক 
তাহাদের দুঃসহ কষ্ট দবিগুণিত করিয়া তুলিয়াছিল। সেনানায়ক রীভ্‌ এই যুদ্ধ 
সন্ধে লিখিয়াছেন,__ “বিদ্রোহীরা বেল! প্রায় ১২ টার সময়ে আমার রক্ষণীয় স্থান 
আক্রমণ করে। কোন সৈনিকদল তাহাঁদের অপেক্ষা অধিকতর পরাক্রম ও 
সাহসের সহিত যুদ্ধ করিতে পারে নাই । তাহারা পুনঃ পুনঃ ৬* গণিত বিটিশ 
দৈনিক, পঞ্জবের সৈন্ত এবং আমার নিজের দলের সৈনিকর্দিগকে আক্রমণ 
করিতে থাকে । এক সময্ন আমার বোধ হুইক্াছিল যে, এই যুদ্ধে আমাকে 
পরাঞ্জিত হইতে হইবে। নগরস্থিত কামানের গোলাবৃক্টিতে এবং সিপাহীদিগের 
আনীত কামানের গোলার আঘাতে আমার সমগ্র সৈনিকদলের শৃঙ্খলা 
সম্পূর্ণরূপে বিপর্যস্ত হইয়া গিয়াছিল 11” দিপাহীর! ভগ্গোগ্ম হইয়া, প্রতিগমন 
করিলেও যুদ্ধে তাহার! যেরূপ সাহদ ও পরাক্রমের পরিচয় দিয়াছিল, তাহা ইংরেজ 
সেনানায়কের এই উক্কিতে প্রতিপন্ন হইতেছে । এই যুদ্ধে সেনানায়ক রীডের 
সঙ্িবেশিত বৃহের অনতিদূরবর্তী একটি মন্দির ইংরেজদিগের অধিকৃত হয়। 
কর্ণালগানী, প্রশস্ত পথের এক পার্থখে এই মন্দির এবং অন্য পার্থে একটি সরাই 
ছিল। ইংরেজ সেনানান়্ক এই উভয় স্থানে ১৮* জন ইউরোপীয় সৈন্ত রাখিয়া 

উহার রক্ষার সুবন্দোবস্ত করেন। 

পলাশীর শত বাধিক উৎসবের দিন অতীত হইল। উত্তেজিত সিপাহীরা 
শত বর্ষের পর যাহা ঘটিবে বলিয়া মনে করিয়াছিল, তাহা! বার্থ হইল। ভবিষ্যৃ- 
এ্রজাদিগের ভবিষ্যদ্বাণী ফলবতী হইল না। ভাগের উত্তেজনা বা৷ লিদিদায়ক 
গুভকর দিনে দিদ্ধিলাভের প্রার্থনা নিপাহীদিগকে অভীষ্ট ফল দিতে পারিল না। 
২ৎশে ভুনের পর আবার ইংরেজপক্ষের শিবিরে শাস্তির আবিাব হইল। 


ক 6206-2/08/726, 72%472726 477277617%8, 701, 1. 2, 451, 
12514512267 2170 1/9/95. ০97, £428 5209 777০1, 1721, £/, %* 555. 


দিল্পী। ৮৩ 


এদিকে ক্রমাগত সিপাহীদিগের দল পরিপুষ্ট হইতে লাগিল। ভিন্ন ভিন্ন 
সরিৎ যেমন ন|না স্থান হইতে আপিয়া, প্রধান নদীর সহিত সম্মিলিত হয়; 
সেইরূপ বিভিন্ন স্থানের উত্তেজিত নিপাহীগণ আগিয়! দিল্লীস্থিত বিশাল 
সৈনিকদলের সহিত মিশিতে লাগিল। জলম্বার প্রভৃতি স্থান হইতে ইতঃপুর্বে 
সৈনিকদলের সমাগম হুইয়াছিল। এখন বেরিলী হইতে প্রবল তরঙ্গাবর্তময় 
সৈনিক প্রবাহ আসিয়া, দিল্লীর সুবিস্ূত সৈনিকতরঙ্গিণীতে একীভূত হইল ।' 
পক্ষান্তরে স্তার জন্‌ লরেন্স নিশ্চেষ্ট ছিলেন না। তিনি সেনাপতি বপার্ডের 
পক্ষ প্রবল করিবার জন্য পঞ্জাব হইতে শিখ ও ইউরোপীয় সৈন্, এবং কামান 
পাঠাইতে লাগিলেন। ইতঃপুর্ব্বে একদল পাহাধ্যকারী সৈনিক পুরুষ ইংরেজের, 
শিবিরে উপনীত হইক়্াছিল। ইহাদের পর আরও সাহায্যকারী সৈনিকগণের 
সমাগম হইতে লাগিল। ২৪শে জুন নিবিল চেস্বারুলেন্‌ আডজুণ্টান্ট জেনেরলের 
কার্ধ/ভার গ্রহণের জন্ত দিল্লীতে উপস্থিত হইবেন। তাহার উপস্থিতিতে 
দিল্ীস্থিত ব্রিটিশ সৈনিকদল আশ্বস্ত হইল। সেনানাক্বক হডসন্‌ এ বিষয়ে 
আহ্লাদ সহকারে লিখিয়াছেন--“নিবিল চেম্বারলেন, উপস্থিত হ্ইয়াছেন। 
তিনিই একাই এক সহহ্্র * 1৮» চেম্বারলেনের সমাগমে ব্রিটিশ সৈনিক দলে 
এইন্সপ আশার সঞ্চার হইয়াছিল! ক্রমে অন্ান্য সেনানায়ক বার্ণার্ডের 
সাহাষ্যার্থ উপনীত হইতে লাগিলেন। রুড়কীর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ 
কর্ণেল বেয়ার্ডন্মিথ ন্ত্াদি সহ উপস্থিত হইলেন। তিনি প্রথম ইঞ্জিনিয়ারেয় 
কর্ম গ্রহণ করিলেন। ২৩শে জুনের যুদ্ধে জী হইতে না পারিলেও নিপাহীরা 
নিশ্চে্ট ছিল না। কর্ণেল শ্সিথ উপস্থিত হইলে পুনর্ধবার দিল্লী আক্রমণেক্ক 
প্রস্তাব হয়। এ সম্বন্ধে যাবতীয় প্রণালী অবধারিত হয়। যে সকল সৈম্ত 
আক্রমণীর্থ বাত! করিবে, তাহাদিগকে প্রস্তত করিয়। রাখ! হুয়। এই আক্র- 
মণের-বিষয় সাধারণে যাহাতে জানিতে না পারে, তৎসববন্ধে সাবধানতা অবল- 
দিত হয়। সমস্ত ঠিক হইলে সেনাপতি বার্ণার্ড জানিতে পারিলেন যে, বেরিলী 
হইতে সমাগত প্রীয় চারি হাজার সিপাহী সেনাপতি বখৎ খার অধীনে তীহার 
শিবির আক্রমণেয় সন্ধল্ল করিয়াছে। ইংরেজের সৈনিকগণ রাত্রিশেষে, গাঢ় 
অন্ধকারের মধ্যে, বিপক্ষদিগের অলক্ষভাবে নগরের প্রাচীরের দিকে অগ্রসর 
%:1167507, 72961066755 5214125 2206 8% 17210, ?, 216" 


৮৪ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


হইরাছিল। এই সময়ে আক্রমণের সন্কন্ন পরিত্যক্ত হইল। ইহার মধ্ো 
সিপাহীরা ইংরেজদিগের নিকটে যে টাক! আসিতেছিল, তাহা! কর্ণালের প্রশস্ত 
পথবন্ভী আলিপুর নামক স্থানে আটক করিবার চেষ্টা করে। কিন্তু ইহাতে 
তাহার! কৃতকার্ধ্য হয় নাই। বখংখা কিছুক্ষণ পরে আপনার কামান লইয়া 
নগরে গমন করেন। অতঃপর ইংরেজেরা আপনাদের গমনাগমনের 
পথ নিরাপদ রাখিতে উদ্ধত হয়েন। বিপক্ষ সিপহীরা যাহাতে সহজে 
তাঁহাদের গমন'গমনের প্রশস্ত পথে উপস্থিত হইয়া, কোনরূপ বিদ্ব জন্মাইতে 
না পরে, এই জন্ত তাঁহার। যমুনা খালের পশ্চিম দিকে কাষ্ঠটময় সেতু এবং 
নুজফগড় খালের দুইটি পুল ভাঙ্গিয়া ফেলেন। কিন্তু তাহারা শ্রী খালের উপর 
আর একটি পুল এবং যমুনার প্রশস্ত নৌসেতু ভগ্ন করিতে পারেন নাই। এই 
মেতু দিয়া বিভিন্ন স্থানের উত্তেজিত সিপাহীর! দিল্লীতে আদিতেছিল। এইজন্য 
পিপাহীরা সেতু রক্ষার্থে যথোচিত যন্ত্র করে। 

পঞ্জাব হইতে ইংরেজের শিবিরে সাহায্যকারী সৈনিকগণ আপিয়াছিল 
বটে, কিন্ত সেনাপতি বার্ণার্ড তাহাদের সংখা! পর্যাপ্ত বোধ করেন নাই । তিনি 
নিজের অবস্থা সবিশেষ বুঝিতে পারিয়াছিলেন। গবর্ণমেণ্টকে উহা! সবিশেষ 
বুঝাইতে চেষ্ট1 করিয়াছিলেন। তাহার সৈম্তসংখ) অল্প, তাহার যুদ্ধোপকরণও 
অল্প ছিল। নগর আক্রমণের বিবিধ প্রণালী অবধারিত হইলেও, তিনি অন্ন- 
সংখ্যক সৈন্ত ও অল্পনংখ্যক যুদ্ধোপকরণের উপর নির্ভর করিয়া, তদনুসারে 
কাধ্য করিতে সমর্থ হয়েন নাই। এই জন্ত তিনি আপনার- শিবিরে অনেকের 
বিরাগভাজন হইয়াছিলেন। যে সক্জ তরুণবয়স্ক বীরপুরুষ ভবিষ্যতের দিকে 
দৃষ্টি না রাখিয়া কেবল বর্তমান সময়ে অসংদাহসের পরিচয় দিয়া বীরত্ব- 
কীর্তির অধিকারী হইতে আগ্রহ প্রকাশ করিতেছিলেন, দূরদর্শী, বর্ষীয়ান, 
সেনাপতি তাহাদের সহিত একমত হয়েন নাই। তাহার! সেনাপতিকে 
গুরুতর কর্তব্যসাধনে উদাসীন দেখিয়া, একান্ত মর্মাহত হইয়াছিলেন। 
আপনাদের সেনাপতির উপর তাহাদের বিশ্বাস বিচলিত হইয়াছিল। কিন্তু 
সেনাপতি তাহাদের শ্থায় অদমীক্ষ্যকারী বা অসংসাহসী ছিলেন না। তিনি 
গুরুতর কর্মনাধনে নিয়োজিত হইয়াছিলেন। তাহাকে সাবধানে কার্ধয- 
প্রণালীর নির্ধারণ করিতে হইত। কোন বিষয়ে প|মান্ত অসাবধানতা, সামান্ত 


দিলী। ৮৫ 


অশৃঙ্থলা, বা! বিবেচনার সামান্ঠি ক্রটা ঘটিলে বিপদ যে, অনিবার্য হইয়া, উঠিত, 
তথ্যিয়ে তরলমতি ও অসংসাহসী বীরপুরুষদিগ্রের ধারণা ছিল না। সুতরাং 
আপনাদের সেনাপতির উপর সহজেই তাহাদের বিরক্তি জন্িস্বাছিল। কিন্তু 
তাহার! বিরক্ত হইলেও সেনাপতির সৌম্য মৃণ্তি ও সদয় প্রকৃতি দেখিয়! তৎপ্রতি 
শরন্ধা গ্রকাশ করিতেন। সেনাপতি বার্ণাড সকলের প্রতি সমদর্শী ছিলেন। 
তাহার পরিশ্রম, তাহার দুশ্চিন্তা এবং তাহার গুরুতর কার্য্যসংক্রান্ত নানা গোল- 
যোগের মধ্যেও, তিনি শিবিরস্থিত যাবতীয় সৈনিকের কষ্টমোচনে সর্বদা যত্ুশীল 
থাকিতেন। তাহার সমবেদনার অবধি ছিল না। তিনি আপন সৈনিকদিগের 
মধ্যে যুদ্ধস্থলে উৎসাহদাতা, বিপন্তিকালে রক্ষা কর্তা, এবং রোগজনিত যাতনার 
সময়ে শুআধাকারী ছিলেন। ফলতঃ অতি নিম্পদস্থ সামান্ত সৈনিকও তাহাকে 
যেব্ধপ প্রভু ও উপদেষ্টা বলিয়া জানিত, সেইরূপ শ্লিগ্ধ বন্ধ, গ্রীতিময় আত্মীয় 
এবং নিরন্তর সমবেদনাপর অভিভাবক বলিয়া মনে করিত। উপস্থিত সময়ে 
কাণ্ডেন হড়সন্‌ পীড়িত হইয়াছিলেন ; একদা! তিনি রাব্রিকালে নিদ্রাভঙ্গের পর 
দেখেন যে, বৃদ্ধ দেনাপতি তাহার শয্যাপার্থে দাঁড়াইয়া, শুশ্রাষা করিতেছেন * | 
কিন্ত এইরূপ প্সি্ধহৃদয় বর্ষীক্ন্‌ পুরুষ রোগাতুর ও অবসন্ন সৈনিকদিগকে স্থুথে 
ও শান্তিতে রাখিবার জন্ত এই কষ্টময় সংসারে দীর্ঘকাল থাকিতে 
পারিলেন না। নিয়তির শক্তিতে তাহাকে মর্ত্যধ।মের অবশ্থাস্তাবী নিয়মের 
অধীন হইতে হইল। ৫ই জুলাই প্রাতঃকালে তিনি সুস্থ ও সবল ছিলেন ; 
কিন্তু এ দিবস বেলা ১০টার পুর্ব্বে তিনি বিস্থচিকা রোগে আক্রান্ত হইয়া, মৃত্যু- 
শয্যায় শয়ন করিলেন। বেল! শেষ হইতে ন! হইতেই তাহার প্রাণবায়ু বহির্গত 
হইল। 

সেনাপতির দেহত্যাগ হইল। দিল্লী অগ্রধিকৃত রহিল। সিপাহীদিগের পুনঃ 
পুনঃ আক্রমণে সৈনিক দিগের অল্পসংখা! অল্পতর হুইয়। উঠিল। এই হ্ঃসময়ে 
সেনাপতি রীড, প্রধান সৈস্তাধ্যক্ষ হইলেন। পুনর্ধার নগর আক্রমণের প্রস্তাব 
উত্থাপিত হইল। পুনর্ধার উহ! পরিত্যক্ত হইল। এদিকে ১৭ই জুলাই রীড, 
অনুস্থত। প্রযুক্ত প্রধান মেনা'পতির কার্ধ্য পরিত্যাগ পুর্ব্বক অন্থালায় গমন করি- 
লেন। তৎপদে সেনাপতি উইলসন্‌ প্রতিষ্ঠিত হইলেন। 


ধা 48011509111 £22/26 £67/৩ 1 47010, £, 207, 


৮৬ সিপাহীযুদ্ধের ইতিহাম। 


ইংরেজ সৈল্ত যখন দিল্লী অধিকার করিতে একাস্ অসমর্থ হইয়াছিল, ইংরেজ 
সেনাপতি যখন সাহায্যকারী সৈনিকের অভাবে একাস্ত বিব্রত হুইয়া পড়িয়া- 
ছিলেন, তখন নুদুরবর্তী ইংলগুস্থিত কর্তৃপক্ষের মানসপটে অনেক দৃশ্ের আবি- 
উাব হইয়াছিল। বোর্ড অব. কণ্ট্োলের সভাপতির ধারণা হইয়াছিল যে, দিল্লী 
সহজেই ইউরোগীয় সৈনিকগণে পরিবেষ্টিত হইবে । সৈনিকবলে না হয়, ছুর্ভি- 
ক্ষের প্রকোপে উহা! অবিলম্বে জনশূন্ত হইবে *। বোর্ডের সভাপতি পালে মেণ্ট 
সভায় এই বিষয় পরিব্যক্ত করিতেও কুষ্টিত হয়েন নাই । তীহান শ্বদেশীয়গণ এ 
সময়ে ভারতবর্ষে কিন্ধপ বিব্রত হইয়া! পড়িয়াছিল, ফাহাদের উপর সাম্রাজারক্ষার 
ভার ছিল, তাঁহার! এ সময়ে সর্বব্যাপী বিপ্লবের অভিঘাতে কিরূপ বিচলিত 
হইয়াছিলেন, তাহ বোধ হয়, ইংলপ্ীয় কর্তৃপক্ষের স্পষ্টরূপে পরিজ্ঞাত হয় নাই। 
ঘটন| গুরুতর হইলেও, ভারতবর্ষের রাঁজপুরুষগণ চারি দিকে বিপত্তিতে পরি- 
বেত হইস্া পড়িলে ও, তাহারা ভাবিতেছিলেন যে, শীঘ্রই সমস্ত বিশ্ববিপত্তি 
অন্তহিত হইবে। বিপক্ষ সিপাহীরা অবিলম্বে পরাজিত ও নিহত হইবে । ভারত- 
বর্ষের সমূদয়স্থানে অবিলম্বে কোম্পানির প্রাধান্ত বদ্ধমূল হইয়! উঠিবে। কিন্ত 
দূরবর্তী মহাসাগরের ক্রোড়স্থিত শান্তিময় স্থানে অবস্থিতি করিয়া, তাহারা 
ভারতবর্ষে যে শাস্তির আশ! করিতেছিলেন, ভাহা তাহাদের ইচ্ছান্ুসারে অবিলম্বে 
ঘটিল না। এক মান অতিবাহিত হুইল। এক মান কাল ইংরেজ সেনাপতি 
সৈনিকদল সহ দিল্লীর সম্মুখে রহিলেন। এক মাসের মধ্যে অনেকে নিহত হুইল । 
অনেকে আহত হুইয়া যাতন! ভোগ করিতে লাগিল। অনেকে রোগাক্রান্ত হইয়া 
চিকিৎসালয্ের আশ্রয় লইল। কিন্ত'দিল্লী বিধ্বস্ত হইল না। যাহার! বলিতে- 
ছিলেন, মোগলের রাজধানী শীঘ্রই ইংরাজের পদানত হুইবে, তাহাদের কথা 
এখন লোকে বিদ্রপাত্মক বা অযথার্থ বলিয়া মনে করিতে লাগিল। চারি দিকে 
প্রকাশ হইল যে, দিল্লী সিপাহীদিগের অধিকারে রহিয়াছে। বৃদ্ধ মোগল 
ইংরেজের সমক্ষে শাসনদণ্ডের পরিচালনা করিতেছেন। ইহাঁতে অদুরদর্ণী জন- 
সাধারণ যেমন ইংরেজের ক্ষমতার উপর মন্দিহান হইয়া উঠিল,নানা স্থানের উত্তে- 
জিত সিপাহীরাও সেইরূপ উৎসাহযুক্ হইয়। যুদ্ধের আয়োজন করিতে 


ক 212/61%. £701167£27%1/176 701. 11. £, 2475 


দিল্লী। ৮৭ 


বাসি, রাঁজপুতনা, পঞ্জাব, উত্তরপশ্চিম প্রদেশ গ্রভৃতি স্থান হইতে উত্তেজিত 
সিপাহীরা বখন দিল্লীতে উপস্থিত হইতেছিল, তখন সেনাপতি উইল.সন ইংরেজ 
শিবিরের অধ্যক্ষ হইলেন। সেনাপতি রীডের পদত্যাগের তিন দ্বিবন 
পূর্বে সিপাহীর! দলবদ্ধ হইয়া হিন্দুরাওর গৃহ আক্রমণ করে। এই যুদ্ধে 
ইংরেজ পক্ষের ২* কুড়ি জন হত এবং প্রায় ২০০ ছুই শত জন আহত হয় *। 
আডজুটাণ্ট জেনেরল, চেথারলেন্‌ এরূপ আঘাত প্রাপ্ত হয়েন যে, তাহাকে 
৬ ছয় সপ্তাহ কাল শধ্যাশামী হই থাকিতে হয়। মুতরাং সেনাপতি 
উইলসন্‌ যখন র্বীডের পদগ্রহণ করেন, তখন ইংরেক্র শিবিরে নৈরাশ্ত ও 
বিষাদ ভিন্ন কোন বিষয়ে কোনবপ প্রসন্নভাবের আবির্ভাব ছিল না। ছুই জন 
সেনাপতির দেহতাগ হইয়াছিল । তৃতীয় জন রোগজীর্ণ হইয়৷ স্থানান্তরে 
প্রস্থান করিয়াছিলেন । অ।ডজুটাণ্ট জেনেরল এবং কোয়ার্টর মাষ্টার জেনেরল 
আহত হইয়াছিলেন। শিরবিরস্থিত সৈনিকদিগের অল্প সংখা! ক্রমেই অল্পতর 
হইতেছিল। সময়ে সময়ে নগর আক্রমণের প্রস্তাব হইতেছিল) কিন্তু 
অনেকে উহার বিরোধী হইতেছিলেন। সিপাহীরা বারংবার আক্রমণ করিতে" 
ছিল। ইংরেজের! এক মাসের অধিক কাল দিল্লীর সম্মুখে ছিলেন; এই 
দীর্ঘ সময়ের মধ্যে তীহার! অভীষ্ট ফণলভে সমর্থ হয়েন নাই। সিপাহীরাও 
তাহাদিগকে পুনঃ পুনঃ নিপীড়িত করিতে নিরস্ত থাকে নাই। তাহাদের 
সহিত ইংরেজ সৈনিকর্দিগকে ছয্র সপ্তাহের মধ্যে ২০ কুড়ি বারের অধিক 
যুদ্ধ করিতে হয়। ইংরেজ সৈনিকদিগকে সর্বদা যুদ্ধবেশে সজ্জিত থাকিতে 
হইত। দিবসে তাহাদের বিশ্রাম ছিল না) র/ত্রিতেও তাহাদের নিদ্রা ছিল 
না। দিবসে তাহার! যেমন যুদ্ধার্থ প্রস্তুত থাকিত, রাত্রিতে সেইরূপ ভেরীর 
রব শুনিয়া, সিপাহীদ্িগের আক্রমণে বাধা দিবার জন্য অগ্রসর হইত। 
দিবসের পর রাত্রি, রাত্বির পর দিন আসিত, কিন্তু তাহাদের অনৃষ্টে অশান্তির 
পর শান্তি ঘটত না। দিনবামিনীর আবর্তনেক্র সহিত দিল্লীস্থিত সিপাহীদিগের 
একাগ্রতা, উৎসাহ ব! উদ্ভমের কোন পরিবর্তন লক্ষিত হইত না। তাহার! 
সমান উদ্ভধম ও উৎসাহের সহিত দিবসে ও রাত্রিতে সমভাবে ইংরেজের 


বাছতেষে অগ্রসর হইত। যুদ্ধে তাহারা সাহম ও আত্মত্যাগের পরিচয় দিতে 
11712417226 2788725৮921 245 51 435. 


৮৮ পিপাঁহীযুদ্ধের ইতিহাস। 


বিমুখ হইত নাঁ। ইংরেজগণ যেরূপ বীরত্ব প্রদর্শন করিতেন, দিপাহীরাও 
সমরক্ষেত্রে সেইরূপ বীরত্ব দেখাইয়া, আক্রান্ত বীরপুরুষদিগকে চমকিত 
করিত। আক্রমণকারী ও আক্রান্তগণ উপস্থিত সময়ে সর্বক্ষণ যেরূপ 
পরাক্রমের সহিত যুদ্ধক্ষেত্রে আস্মোৎসর্গ করিত, তাহা মহাকবির মহাঁকাব্যের 
বর্ণনীয় বিষয়ের মধ্যে পরিগণিত হুওয!র যোগা। পুনঃ পুনঃ যুদ্ধে কোন ফল ন! 
পাঁওয়াতে ইংরেজ সেনাপতি নিরতিশয় উদ্বিগ্ন হইলেন। তাহার অন্পসংখ্যক 
সৈম্ত বিপক্ষের নিপীড়নে একান্ত অস্থির হুইয়! পড়িল । তাহাদের শৃঙ্খলা 
অন্তহিত হইল। তাহাদের বিরক্তির একশেষ ঘটিল । তাহাদের ক্লান্তি অসহা 
হইয়া! উঠিল। তাহারা সর্ধদা প্রবল বিপক্ষের সমক্ষে পরাক্রম প্রকাশ করিয়াঁও, 
কোনরূপ ফললাভ করিতে পারিল ন1। এদিকে বর্ষার আরম্ভ হইল। বুষ্টিপাতে 
তাহাদের পরিচ্ছদ লিক্ত, তাহাদের শিবির বিধৌত এবং তাহাঁদের সর্ধাঙ্গ অবসন্ন 
হইতে লাগিল। জুলাই মাসের মধ্যভাগে সেনাপতি উইল.সন্‌ ভাঁবিলেন, এরূপ 
অবস্থায় বিপক্ষগণের সম্মুখে থাকা অসাধ্য । বিপক্ষদিগের যেরূপ সংখ"! বৃদ্ধি 
হইতেছিল, তাহাতে তিন আপনার সন্গিবেশস্থান রক্ষার জন্ত একান্ত চিন্তিত 
হইয়া উঠিলেন। 

পূর্ব্বে উক্ত হুইফ়্াছে যে, নগর আক্রমণের প্রস্তাব পরিত্যক্ত হইয়াছিল। 
ব্রিগেডিগার চেম্বারলেনের স্তায় সৈনিক পুরুষেরাও এই প্রস্তাবে সম্মত হয়েন 
নাই। যে পর্য্যন্ত উপযুক্তপংখ্যক সাহাধ্যকারী সৈনিক পুরুষের সমাগম ন! 
হয়, সে পর্যান্ত তাহারা নগর আক্রমণে নিরস্ত থাকিতে বাধ্য হইয়াছিলেন। 
বিপক্ষের! সংখ্যাধিক্যে যেরুঞ বলীয়ান্‌, যুদ্ধোপকরণে সেইরূপ প্রবল ছিল। 
দুরদর্শী ইংরেজ সৈনিক পুরুষেরা এইরূপ প্রবল বিপক্ষকে সহসা আক্রমণ 
করিতে সাহুসী হয়েন নাই। নগর আক্রমণের প্রস্তাব পরিত্যক্ত হুইলে, 
ইংরেজ সৈন্তের স্থানান্তরিত হওয়া সম্বন্ধে একটি প্রস্তাব হইয়াছিল। সেনাপতি 
বার্ণার্ডের দেহত্যাগের পূর্বে এই প্রস্তাৰ উত্থাপিত হয়। দিল্লীর কমিশনর 
দেখিলেন যে, নানা স্থান হইতে বহুসংখ্যক সিপাহী থেরূপ উৎসাহকারে 
মোৌগলের রাজধানীতে উপস্থিত হইতেছে তাহাতে অল্লসংখ্যক ইংরেজ 
সৈন্য কখনও তাভাদের ক্ষমতানাঁশে সমর্থ হইবে না। তাহারা দীর্ঘকাল 
দিল্লীর প্রাচীরের পুরোভাগে শিবির সঙ্গিবেশিত করি রহিক্'ছেন। "কিন্ত 


কী, লি 


দ্পী ৮৯ 


এই দ্বীর্ঘ কালের মধ্যে দিরী অধিকার করিবার কোন সুবিধা দেখা 
যাইতেছে না। তাহাদের সৈনিকগণ আক্রমণকারী সিপাহীদিগকে দৃরীতৃত 
করিতেছে বটে, কিন্তু তাহাতে আজ্মপক্ষের কোন ফললাভ হইতেছে নাঃ 
সিপাহীর। পরম্পর বিচ্ছিন্ন হইয়া! পড়িতেছে না। তাহাদের উদ্ভম ও উৎসাহ 
অন্তহিত হইতেছে না; দ্িললীও তাহাদের হন্তচ্যুত হইয়া! পড়িতেছে না। 
'এভাবে দীর্ঘকাল না থাকিরা, তাহার! য্দি স্থানন্তরে শান্তিস্থাপনের আয়োজন 
করেন, তাহ! হইলে স্ৃফল লাভ হইতে পারে । এইরূপ ভাবিয়া, কমিশনার 
গাহেব স্থানান্তরে গমন সম্বন্ধে আলোচনা করিতে লাগিলেন ; উইলসন্‌ যখন 
নেন/পতির কাব্যভার গ্রহণ করেন, তখন এ বিবক্ষে আন্দোপন চলিতেছিল। 
দেনাপতি স্ব এই প্রস্তাব উখ্খপিত করেন নাই । তিনি যখন এই 
বিষয়ে আলোটনা করিতেছিলেন, তখন এক জন সৈনিকপুকষ উহার বিরুদ্ধ 
পক প্রদর্শন জন্ত তাহার সমক্ষে উপস্থিত হইলেন । প্রধান ইপ্রিনিয়ার কাণ্ডেন 
বেয়ার্ড ম্মিথ কহিলেন যে, তীহারা এখনও সর্দাংশে পঞ্জবের উপর নির্ভর 
করিক় রহিয়াছেন ; দিল্লী হইতে পঞ্জাব ও কর্ণলের পথে কোন গোলযোগ্ন 
নই 1 বিপক্ষ দিপাহীরা এ পথ অবক্রদ্ধ করিম্বা রাখে নাই। এখন ঘদি 
দিলীর পুরোবত্তা স্থান হইতে শিবির তুলিয়া অন্ত স্থানে য'ওয়! হয়, তাহ! হইলে 
হয় ত পঞ্জাবের পথ অবরুদ্ধ সইবে। অধিকন্ত আত্মপক্ষের দুর্বলতা পরিস্ফূট 
হইয়। উঠিবে। লোকে ভাবিবে যে, ইংরেজ সিপাহীদিগের পরাক্রমে দিল্লী 
হইতে তাড়িত হইয়াছেন । দিল্লী মোগলেব অধিকারে রহিয়ছে। ইংরেজ 
তাহার পরাক্রম খর্ব করিতে পারেন নাই। পগ্রাবের পথ নিরাপদ রহিরাছে, 
দে স্থান হুইতে সাহায্য প্রাপ্তিরও সম্ভাবনা আছে। এদিকে আত্মপক্ষের 
স্নিকগণ এখনও নিস্তেজ হইয়! পড়ে নাই ; তাহাদের খাগ্েরও অভাব ঘটে 
নাই; এরূপ অবস্থায় দিল্লী পরিত্যাগ করা কখনও উচিত নয়। যদ মৃত্যু 
বিকট দৃশ্ঠ শিবিরের সর্বত্র পরিৃষ্ট হয়, তাহা! হইলেও আত্মপক্ষের সম্মান, 
প্রতিপত্তি ও ক্গনতা রক্ষার জন্য এবং দিল্লী অধিকার করিবার নিমিত্ত উহার 
পুরোভাগে অবস্থিতি করাই কর্তব্য। সেনাপতি উইলপন্‌ গ্রধান ইঞ্জিনিয়াবের 
এইক্বপ যুক্তি সঙ্গত বোধ করিলেন । দিল্লী পরিত্যাগের প্রস্তাব পরিত্যক্ত হইল। 

সেনাপতি উইল্স্নের কার্য/ভারগ্রহণের এক সপ্মাহের মধ্যে (সিপাহীরা! 

৭২ 


্ 'মিপাহীযুদ্ধের ইতিহাস । 


ইংরেজের সেনানিবাসের দক্ষিণ ও বাঁমভাগ আক্রমণ করে। পরিশেষে 
তাহারা ভাড়িত হম্ব। ২৩ শে জুলাই আবার তাহারা কাশ্মীর তোরণ 
হইতে বহির্গত হইয়!, ইংরেজদিগের অধিকৃত স্থান হস্তগত করিতে চেষ্টা করে। 
কিন্ত শেষে তাহার নগরের প্রাচীরের দ্বিকে গমন করে। ইংরেজ সৈনিকের! 
সিপাহীদিগের পশ্চাদ্ধাবিত হয়। এইরূপ পশ্চান্ধাবনে তাহারা অনেকবার 
বিপদাপন্ন হইয়াছিল। এবারেও তাহাদের বিপদ অনিবার্ধ হুইয়া উঠে। 
অনেক উৎকৃষ্ট সৈনিক পুরুষ আহত হয়। অনেকে দেহত্যাগ করে। 
সিপাহীপক্ষের ক্ষতি গুরুতর হয় নাই। তাহারা সমস্ত কামান লইয়া, নগরে 
প্রবেশ করে। জুলাই মাস এইরূপে অতিবাহিত হয়। সিপাহীদিগের পুনঃ পুনঃ 
আক্কমণেও ইংয়েজপক্ষের সৈনিকদল আপনাদের স্থান পরিতা।গ করে নাই । 
৩*শে জুলাই সেনাপতি উইল্সন্‌ উত্তরপশ্চিম প্রদেশের লেফ্টেনেণ্ট গবর্ণর 
কল.বিন্‌ সাহেবকে এই ভাবে লিখেন__“সিপাহীদিগের আক্রমণে বাধ! দিতে 
প্রতি গ্তাবদ্ধ হইয়াছ ; যেরূপে হউক, শেষ পর্যন্ত রক্ষা করিতে হইবে। শক্র- 
সংখ্যা অসংখ্য ) তাহার আমাদের বৃহ তে পূর্বক আমাদিগকে পর্যাদস্ত 
করিতে পারে। কিন্তু আমাদের সৈনিকগণ নির্দিষ্ট স্থানে থাকিয়াই, দেহ ত্যাগ 
করিবে। সৌভাগ্য ক্রমে শক্রদ্িগের কোন পরিচুলক নাই ; কোনরূপ শৃঙ্খলা ও 
নাই ; আমরা এরূপও শুনিয়াছি যে, তাহাদের মধ্যে অনৈক্য ঘটিয়াছে। 
নিকল,সনের তব্বাবধানে সাহাব্যকারী সৈন্ত আসিতেছে । আমর! যদি তাহাদের 
উপস্থিতি পর্য্যন্ত আমাদের অধিকৃত স্থান রক্ষা করিতে পারি, তাহ! হইলে আমরা 
নিরাপদ হইব” এই স্থানে উল্লেখ করা আবশ্তক যে, কলবিন সাহেব দিলী 
পরিত্যাগপপ্রস্তাবের এবীস্ত বিরোধী ছিলেন। সেনাপতি উইলসন.ও দিল্লীতে 
থাকিতে দৃঢ় প্রতিজ্ঞ হইয়! তাহ।কে প্রবূপ লিখিয়াছিলেন। 

এইরূপ আক্রমণ ও তত্জনিত নান! গোলযোগের মধ্যেও ইংরেজ শিবিরে 
প্রফুল্পত। বিরাজ করিতেছিল। সৈনিকের! প্রচ্ুল্লভাবে অশ্বে আরোহণ করিয়া, 
নান! স্থানে বেড়াইত, ক্রিকেট খেলিয়া আনন্দ অন্ত করিত, সহযোগীর 
সহিত একত্র বসিয়া, নানারূপ গল্পে কাল কাটাইত। সায়স্তন সময়ে শ্রুতি. 
মধুর বাদ্চধ্বনি শুনিয়া, তাহার! গ্রীতিলাভ করিত। যাহারা আহত হইয়াছিল, 
ভাহাদিগকে ভুলিতে করিদ্বা এ সমগ্কে বাগ্স্থানে মান1 হইত। তাহার 


দিল্লী। ৯১১ 


সুথস্পর্শ সমীরণ দেবন করিয়া যেরূপ প্রফুল্ল হইত, সেইরূপ বাগ্যন্ত্রনিঃস্যত 
বিবিধ সঙ্গীত শুনিয়া! শানস্তিলাভ করিত। গুর্থা সৈম্ত এবং ভারতের 
সীমান্তবর্তী জনপদের নবনিয়োজিত সৈনিকের! উপস্থিত যুদ্ধে সাতিশয় বীর 
ও সাহস দেখাইয়াছিলেন। এইজন্য ইংরেজ সৈনিকের! তাহাদের সহিত শ্রীতি 
সত্রে সম্ঘদ্ধ হয়। ইহার! তাহাদের পার্থ্ে বসিয়া ধূমপান করিত। তাহাদের 
ভাষা ভালরূপে না বুঝিলেও আগ্রহ্হকারে তাহাদের সহিত গন্প করিত । 
রণস্থলে ঘে সকল এত্দেশীয় সৈনিক আহত হইম্মাছিল, তাহাদের মহিষ্ুতা ও 
ধীরতা অনামান্ত ছিল। তাহার! ধীরভাবে আঘাতজনিত বেদ্বন। সঃ ক্ষত 
এক জনের মেরুদণ্ডে গুলি প্রবিষ্ট হইয়াছিল। ইহাতে তাঁহার হস্ত ও গদপদের 
অধোভাগ অসাড় হইয়। পড়ে । এই ব্যক্তির বাঁচিবার আশা ছিল না। শথাপি 
সে আপনার একজন সহযোগীর পার্খে বসিয়া, যেন কিছুই হয় নাই, এই ভাব 
দেখাইয়া, প্রফুল্পভাবে ধূমপান করিতেছিল। সহযোগী তাহার আঘাতে? 
বিষয় জিজ্ঞাসা করিলে দে হাঁসিয়। উত্তর দিয়াছিল যে, “কিছুই নয়। 
পিঠে সামান্ত একটা ধাক্কা মা লাগিয়ছে। আমি আবার ছু ভাগের 
সহিত হুদ্ধার্থ প্রস্তত হইব।৮ পরদিন এই বাক্তির মৃত্যু হয় *। এউব৭ 
প্রশাস্তভাবে, এইরূপ প্রফুল্পতাসহকারে, সৈনিকদিগের এক মাস ধান 
অতিবাহিত হইল। মৃত্যুর ক্রোডশা্ী হ£লেও তাহাদের প্রসন্নভাব অগ্কা২ও 
হর নাই। বিপদে প্রিবেষ্টত হইলেও, তাহার! শান্তিস্্থ হইতে |বচ্ছি্ 
হইম্া পড়ে নাই। বহুসংখ্যক এবং বহুবিধ যুদ্ধোগকরণ-সমন্বিত পরান 
বিপক্ষের আক্রমণের বিবয়ীভূত হইলেও, তাহারা দুশ্চিন্তা কাতর বা 
অবসাদে অবসন্ন হয় নাই। 

ইংয়েজপক্ষের সৈন্ত অল্প হইলেও তাহার। সাহসে ও বীরত্বে নিরতিশগ 
প্রবল ছিল। ভারতের অনেক বীর পুরুষ এই ছুঃদময়ে ইংরেজের পান্সে 
দণ্ডায়মান থাকিস, তাহাদের দুঃসহ কষ্টে ছুঃখানুভব এবং তাহাদের 
ছুরতিক্রমণীয় বিপদে সাহাধ্য করিতেছিল। পঞ্জাবকেশরীর ফরাসী সেনাপতি 
শিক্ষায় যাহার! কামানপরিচালনে সুদক্ষ হইয়াছিল, পোত্রীও এবং চিনিঞ- 
বালার রণক্ষেত্র যাহারা এই বিষয়ে নৈপুণা দেখাইয়া বিপক্ষকে [২৭178 


ক £2/15076) £26/26 )/62£ও 1/6 £771105 223. 


৯২ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


করিয়াছিল, তাহারা এই সময়ে দিল্লীর পুরোভাগে পরাক্রাস্ত সিপাহীদিগের 
সনক্ষে ইংরাঁজের পক্ষ সমর্থনে নিরস্ত থাকে নাই। লর্ড লরেন্দ এই সকল রণ- 
পারদর্শা খালাসাকে দিল্লীতে পাঠাইয়াছিলেন। যাহারা এক সময়ে গরীয়সী 
জন্মভূমির জন্য ইংরেজের বিপক্ষে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হইয়'ছিল, তাহারাই 
এখন ইংরেজের পক্ষসমর্থনার্থ স্বদ্রেশীয়দিগের ক্ষমতানাঁশে বদ্ধপরিকর হইয়া 
উঠিল। পূর্বতন বিষয় তাহাদের স্থৃতিপথ হইতে অন্তহিত হইয়াছিল। 
তাহারা এখন ঘন্তরমুগ্ধের টায় অভিনব 'বষন্ন ও অভিনব শক্তির সহিত সমবেদনা 
প্রকাশ করিতেছিল। 

ইংরেজসৈন্ত তীৰ মদিরার একাস্ত পক্ষপাতী । শিখগণ মাদক দ্রব্যের 
ব্যবহারে অনভ্যন্ত ন.হ। যখন ঘোরতর পরিশ্রমের পর অন্সাদ উপস্থিত 
হয়, মনোদধ্যে নানা অশান্তির আবিভাব হইতে থাকে, তথন ইহার সুরার 
সাহায্যে দেই অবসাদ ৩ অশাপ্তি দুর করিতে চেষ্টা করে। উপস্থিত সময়ে 
বর্ধার আবির্ভাব হ্ইয়াছল। বুষ্িপাতে ইংরেজসৈনিকণিগের পরিচ্ছদ 
আদ্র, দেহ শিথিল ও শ্বি্র সিক্ত হইয়! উঠিয়াছিল। সুতরাং এ সময়ে 
তাহাদের শারীরিক তেজন্বিত। সঞ্চরের জন্ত সুরার প্রয়োজন হয়। তাহারা 
প্রয়োজনের গুরুত্ব বুঝি:ত অপমর্থ ছিল না। কিন্তু অধিনায়কগণ এ বিষয়ে 
তাহদের আপত্তির সীম! সংকীর্ণ করিতে চেষ্টা করেন নাই। সুতরাং বর্ষার জল- 
আোতের স্তায় পানজোত অবাধে ইংরেজশিবিরে প্রবাহিত হইতে লাগিল। হুরা- 
পানে প্রমন্ত হইয়া, ৈনিকের! উচ্ছৃঙ্খলভাবের পরিচয় দিতে পরাজুখ হয় নাই। 

যখন যুদ্ধের বিরাম হস্ত, ইংরেজের! যখন কিয়ৎকালের জন্ত শাস্তিখের 
আঁধিকারী হইতেন, রণস্থলের ভৈরব রব ও ঘোরতর গোলযোগের পর যখন 
প্রশান্তভাব তাহাদের শিবিরে বিরাজ করিত, তখন তাহার! স্থানান্তরপ্রবাসী 
হদেণীদিগের সংবাঁদপ্রাপ্তির জন্ত ব্যগ্র হুইতেন। কাণপুর অবরুদ্ধ 
হইয়াছিল। লক্ষ উত্তেজিত সিপাহীদিগের আক্রমণে শৃঙ্খলাশৃন্ঠ হইয়া 
পড়িয়াছিল। মধ্য ভারতবর্ষ, রাজপুতনা, এবং উত্তরপশ্চিম প্রদেশের 
গ্বান প্রধান স্থান ভীষণ বিপ্রধের রঙক্ষেত্র হুইয়া উঠিক্াছিল। সেই সকল 
স্থানে কি ঘটিতেছে ; উত্তেজিত সিপাহীরা এই সকল স্থানে কিরূপ ক্ষমতাপন্ন 
হইয়াছে? বিপন্ন ব্রিটিশগণ কিন্ধপে এই সকল স্থানে বিপদের প্রতিরোধ 


দিল্লী ৯৩ 


করিতেছেন; তাহা জানিবাঁর জন্য শিবিরস্থিত ইংরেজেরা নিরতিশয় উৎ. 
সুক হইয়াছিলেন। কিন্তু তখন দূরতর স্থান হইতে সংবাদ প্রাপ্তির কোন 
নুবিধা ছিল না। রেলওয়ে তখন ভারতের পরস্পরদুরবর্তী স্থানগুলিকে 
একনুত্রে স্বদ্ধ করে নাই। টেলিগ্রাফের তার সকল স্থানে অবিছিন্নভাবে 
থাকে নাই। সমগ্র ভারতের গবর্ণর জেনেরল কলিকাতায় অবস্থিতি করিতে- 
ছিলেন। কিন্তু কলিকাতার সহিত তখন দিল্লীর কোন সংশ্রব ছিল না। 
গবর্ণর জেনেরল এবং প্রধান সেনাপতি কি করিতেছেন, তাহা দিল্লীস্িত 
ইংরেজের! জানিতেন না; জানিবার জন্ত তাদুশ আগ্রহ প্রকাশ করিতেন না। 
পূর্ধ্রে উক্ত হইয়াছে যে, এ সময়ে কেবল পঞ্জাবই তাহাদের ভরসাস্থল ছিল। 
তাহারা পঞ্জাবের প্রধান কমিশনারকে ই গবর্ণরজেনেরল এবং প্রধান সেনাপতি 
বলিয়া মনে করিতেন। তাহারা! পঞ্জাবের দ্বিকে চাহিয়াই উতফুল্প থাকি- 
তেন, পঞ্জাব লক্ষা করিয়াই জয়াশায় উৎসাহসম্পন্ন হইয়া উঠিতেন, পঞ্জাবের 
শিখ এবং পঞ্জাবগ্রান্তবন্তী পর্ধতবাসীদিগের সাহপ ও যুন্ধকৌশল মনে 
করিয়াই, আপনাদ্দিগকে পরাক্রান্ত বিপক্ষদিগের মধ্যে বলসম্পন্ন ভাখিতেন। 
নববিজিত পঞ্চনদ এইরূপে তাহাদের আশার উদ্দীপক হইলেও তাঁহার অন্য 
স্থানের স্বদেশীমুদিগের ভাবনায় অস্থির ছিলেন । কাণপুর এবং লক্ষৌ এ সময়ে 
তাহাদের অধিকতর ভাবনার বিষয় ছিল। হুইলার এবং হেন্রি লরেন্সের 
বিপন্তিই এ সমক়্ে তাহাদিগকে অধিকতর চিন্তাতরক্গে আন্দোলিত করিতে 
লাগিল। এক সময়ে তাহার! শুনিলেন, সেনাপতি হুইলার কাণপুররক্ষান় 
রুতকার্ধয হইয্নাছেন। সিপাহীর। পরাজিত ও পলারিত হইয়াছে । সেনাপতি 
স্বয়ং বিল্রয়ী সৈম্তসহ দিল্লীর উদ্ধারের জন্ত আসিতেছেন। অন্ত সময়ে তাহারা 
শুনিলেন যে, লক্ষৌ সিপাহীদিগের আক্রমণ হইতে বিষুক্ত হইয়াছে । হাবে- 
লকের পরাক্রমে সিপাহীর। পরাজর স্বীকার করিয়াছে । এ সময়ে কপিকাতা 
হইতে সহজ পথে সংবাদ আমিত না। দিপাহীরা সহজ পথে সংবাদপ্রেরণের 
উপায় বন্ধ করিয়া দিয়াছিল। কপিকাত! হইতে বোম্বাই, মুলতান হইয়া, 
দিলীতে সংবাদ পঁহুচিত। সংবাদ এইবূপে ঘুরিয়! ফিরিয়া! বহু বিলম্বে 
আপিলেও উহা! সত্য হইত না। একবার সংবাদ আসিল যে, ফরাসী সৈন্য 
চীন দেশে যাইতেছিল, তাহারা এখন দিঙ্লীর অধিকারে সাহাধা করিবার জন্ঠ 


৯৪ সিপাহীযুদ্ধের ইতিহাঁস। 


'ইংরেজের শিবিরে আসিতেছে । আর একবার শিবিরে প্রচারিত হইল যে, 
উপস্থিত বিপ্লবের সংবাদ লগ্নে পছুছিলে লগ্নবাসীর! সাতিশয় উত্তেজিত 
হইয়া ডিরেক্টরদিগের কার্য্যালয় তন্বীভৃত করিয়াছে এবং ডিরেক্টরদিগকে 
পথবর্ভী আলোকদতও বাঁধিয়া ফাঁসি দিয়াছে। 
এইরূপে নান! ভাবে নানা বিষয়ের সংবাদ আসিতে লাগীল। কিন্তু উহা! 
সত্য হইল না । সময় যাইতে লাগিল। সময়ের পরিবর্তনে বিপন্ন 
ইংরেজদিগের অনৃষ্ট পরিবন্তিতি হইল না। কাণপুর ভীষণ কাণ্ডের 
রঙ্গভৃমি হইল। সেনাপতি হুইলার নিহত হুইলেন। ইউরোপীর 
বালকবালিক। ও মহিলার! উত্তেজিত সিপাহীদিগের তববারি ও গোলার 
আঘাতে দেহ ত্যাগ করিল। লক্ষৌতে স্তার হেন্রি লরেন্ন সাঁংঘাতিকরূপে 
আহত হইয়া, জীবন বিসর্জন করিলেন। এই সকল শোচনীয় সংবাদ দিল্লীর 
পুরোবর্তী ইংরেজ শিবিরে উপস্থিত হইল। ব্রিটিশ সৈনিকেরা এই নিদারুণ 
বাদে মর্্াহত হইল। অধিনায়কের অংপনাদের বালকবালিকাগণের 
হত্যাকা এবং শ্রদ্ধা ও ভক্তির অদ্বিতীয় পাত্র শ্তার হেন্রি লরেন্সের দেহ- 
ত্যাগে অঞ বিসর্জন করিতে লাগিলেন। পঞ্জাবে যেমন স্তার জন, 
অযোধ্যায় সেইবপ স্যার হেন্রি, শক্তি, সাহপদ, অধ্াবপাক়্ ও উৎসাহের প্রধান 
অবলম্বন্বরূপ ছিলেন। এই ছুঃসময়ে ভারতবর্ষের যেকোন স্থানে যে কোন 
ইউরোপীক্ অবস্থিত জট তাহাই নট প্যন্দত্রাতৃঘ্য়ের দিকে 
ছিল। তিনি আশাবিত হরে টা ধস 'ছাপন করিরা, আপনি 
ঘোরতর বিপত্তির, মী (০১০৬ ফরিতেছিলেন। ফৰতঃ এই 
সময়ে ভ্রাতৃঘয' বিপ্গ লাগে বন স্বরূপ ছিলেন । এখন 
সেই স্তভ্তদয়ের একতুরটির ধর /' 8 স্থানে এই সংবাদ পঁহছিল, 
সেই স্থানের ইংরেজগণ গভীর বিষাদে অবসন্ন হইলেন। থে ইংরেজশিখিয়ে' 
এই সংবার্মী ভীঁগস্থিত হইল, সেই শিবির গভীর শোকের উচ্ছ্বাসে আচ্ছন্ন ১১১ 
উঠি পে ভারতের সমগ্র ব্রিটিশাধিকৃত স্থান একই শোক ও একই$ 
বিষাল্ঞর ছায়ায় কালীমষ্ধ হইল। ফলতঃ স্তার ষ্ন্রি লরেন্স ভারতবর্ধপ্রবার্সী 
ইংরেজদিগের বিশ্বস্ত বন্ধু, সহ্ৃদয় পরামর্শদাতা, বিপত্তিকালে সাহসী রক্ষাকর্তা 
ছিলেন। পবিভ্রভাবে, পরোপক।রে, স্নিগ্ধ ব্যবহীরে, কর্তব্যজ্ঞানে, বন্ধুণ্রীতিতে 







দিল্লী । ৯৫. 


এবং ঈশ্বরভক্তিতে তিনি তৎদম কালে ভারতবর্ষের ইউরোগীয়দিগের মধ্যে, 
অতুলনীয় ছিলেন। এক জন সুলেখক ইংরেজ শ্বদেশের এই কর্মবীরের কর্ধা- 
প্রসঙ্গে লিিয়াছেন__ “আমার বিশ্বাস, বর্তমান সময়ে কোন খ্রীষ্টধর্মাবলম্বীর 
রাজ্যের কর্মচারীদিগের মধে) এইরূপ সর্বগুণসম্পন্ন পুরুষ পরিদু্ই হয় না *।৮ 
লেখকশ্রেষ্ঠের এই উক্তি অবথার্থ নহে | 
ইংরেজ যাহাদ্দের আক্রমণে এইরূপ বিপন্ন হইয়াছিলেন, যাহাদের উত্তে- 
জনায় তাহাদের সম্পত্তি বিলুষ্ঠিত, বাসগৃহ দগ্বীভূত, এবং জীবন প্রতিমুহূর্তে 
ংশয়দোলায় অধিষ্ঠিত হইতেছিল, তাহাদেয় প্রতি ঘোরতর বিদ্বেষভাবের 
উদ্রেক হওয়া বিচিত্র নহে। কিন্তু উপস্থিত সময়ে এইরূপ বিদ্বেষভাব, সম্প্রনায়- 
বিশেষে সীমাবদ্ধ ছিল না। ভারতবর্ষের অধিবাপীদিগের একতর সম্প্রদায় 
ইংরেজের বিরুদ্ধে সমুখিত হওয়াতে ইংরেজ সমগ্র ভারতবাসীকে অনেক স্থলে 
ভীষণ দ্বানব বণিম্া! মনে করিতেন। শ্বেতকায়গণ রুষ্ণকায়দিগকে এই 
সবয়ে সমূলে নির্মুল করিতে পারিলেই যেন চরিতার্থ হইতেন। দিলীর 
ইংরেজপিবিরেও এই [বদ্ধেষ ভাব অপ্রকাশিত থাকে নাই। পাড়ে এই কথাটি 
ইংরেজের ঘোরতর ক্রোধের উদ্দীপক হইয়াছিল । পাড়ের নামে তাহাদের 
জ্রযুগল আকুঞ্চিত হইত, মুখ বিরুত হইয়া উঠিত, এবং নেত্রদ্বয় হইতে যেন 
অনলক্ণা বাহির হইত। পাঁড়েবিছবেষ তাহাদের এতদূর প্রবল হইয়াছিল যে, 
তাহারা দিরীর নাম পাঁড়েতুমি রাখিয়াছিলেন। কিন্তু পাড়ের শ্বদেশীয়দিগের 
সকলেই তাহাদের বিরোধী হয় নাই। উপস্থিত সিপাহীযুদ্ধের ইতিহানের 
আলোচনা করিলে উহার এই একটি বিশেষত্ব দেখিতে পাওয়। যায় যে, 
ইংরেজ যদি৪ ভাবিতেন, তাহারা ভারতবাসীদিগের বিরুদ্ধে যুদ্ধ করিতেছেন, 
তথাপি কাধ্যতঃ ভারতব্্ষীযগণই তাহাদের প্রধান অবন্বশ্ব্ূপ ছিল। তাহারা 
আপনাদের আতির পরম শক্র বলিয়া, যাহাদের প্রতি দ্বণ৷ প্রকৃশ করিতেন, 
তাহাদের সাহাধ্য বাতিরেকে তাহারা এক দিনের জন্তও প্রাধান্ত রক্ষা! করিতে 
পারিতেন লা। উপস্থিত সময়ে ভারতবর্ধীয়গণ ইংরেজের গর্বে £ৃারমান 
থাকিয়া, তাহাদের হুদেশীক়দিতরর বিরুদ্ধে কেবল যুদ্ধ করে নাই। বলবার, 


ভূক্ত নয়, এরূপ শত শত ভারতবর্ষীয় এই সময়ে ইংরেজের জন্য নানা বি 
৪ 2%55611) 0477 17 15855179444, 26 239 


৯৬ | সিপাহাযুদ্ধের ইতিহাস। 


বিপত্তির মধো নির্দিষ্ট কার্ধ্য সম্পন্ন করিয়াছিল। ইহার! বুদ্ধস্থগে বিজয়গৌরবের 
আকাঙ্ষা করে নাই, বীরেন্দ্রসমাজে বরণীয় হইবার ইচ্ছা ইহাদের ষলে 
স্থান পায় নাই। ইহারা যে কার্যে নিয়োজিত ছিল, বিশ্বস্তভাবে এবং 
যত্র ও সত্বরতাসহকারে সেই কাধ্য নির্বাহ করিত। ইংরেজ এবং তাহাদের 
্বদেশীয়দিগের মধ্যে যে বিগ্রহ উপস্থিত হইয়াছে, ইংরেজ এবং তাহাদের 
শ্বদেশীকনগণ যে, পরম্পর বিপক্ষতাচরণ করিতেছে, ইহা৷ তাহাদের মনে স্থান 
পাইত না। শাস্তির সময়ে ভারতব্ষীক্গণ ঘে ভাবে ইংরেজের কার্য 
সম্পাদন করিত, এই ঘোরতর বিগ্রহের কাঁলেও ইহার! ঠিক সেই ভাব 
দেখাইত। বিদেশীয় ইউরোপীয়ের! নিত্য প্রয়োজনীয় কার্ষ্যে যে, ভারতবর্ষীয়- 
দিগের উপর নির্ভর করিয়া থাকেন, তাহা কাহারও অবিদ্িত নাই! 
তাহারা শ্বদ্দেশে অতি সামান্ত অবস্থাপন্ন এবং অতি সামান্ত কার্য্যসম্পাদনে 
অভ্যস্ত হইলেও এদেশে তাহাদিগকে সর্ধাংশে ভারতবর্ষীরদিগের মুখাপেক্ষী 
হইয়া থাকিতে হয়। যদি ভারতবর্ধীয়গণ মুইওফালের জন্য তাহাদের কার্য 
করিতে নিরস্ত থাকে, তাহ! হইলে তাহারা সংসারক্ষেত্রে এক পদও অগ্রসর 
হইতে পারেন ন।। উপস্থিত সময়ে ভারতবর্ধীয়গণ 'প্রয়োজনীয় কার্ধযসম্পাদনে 
তাহাদের একমাত্র সহায় ছিল। ইংরেজ পদাতিক, ইংরেজ অশ্বা- 
রোহী, বা ইংরেজ কামানব্ক্ষকগণ বুদ্স্থলে বীরত্ব দেখাইতেছিল বটে, 
কিন্তু ভারতবর্ষীয়ের৷ না! থাকিলে তাহারা একান্ত নিজ্জীব হইর! পড়িত। 
তাহাদের আহার্য ব! পানীয়ের সংগ্রহে কোন স্থবিধা হইত ন|। ধাহারা দিলীর 
যুদ্ধের ইতিহাস লিখিয়া গিয়াছেন, তাহাদের নধ্যে এক জন সহ্ৃদয় লেখক উল্লেখ 
করিয়াছেন যে, ইংরেজ শিবিরে প্রতোক ইউরোগীরের জন্য দশ জন করিয়া 
ভারতবর্ষীর় ছিল। কামানরক্ষক-দলে ভারতবর্ষীয়দিগের সংখ্যা ইউরোপীয়- 
দিগের সংখ্যার চারি গুণ ছিল। অশ্বারোহিদলে প্রতি অশ্বের জন্ত ছুই 
জন করিয়া! ভারতবর্বীয় কাধ্য করিত। ইহাদের অভাবে কোন কার্ধ্য সম্পন্ন 
হইবার স্ভাবন! ছিল না *। এইরূপে ভারতবর্ধীয়গণ শিবিরস্থিত ইউরোপীয় 
দিগের. যেরূপ শুশ্রাষ! করিত, সেইরূপ উক্ত সৈনিকদলের ঘোড়া গুলিকে ঘাস 


ক. 1745/07) 0/ £16 56126 07 20218. 0210, 2:16, 560 77৮. 70 44. 
2 604. £% 99. | 


দিল্লী। ৯৭ 


দানা দিত, কামানগুলি যথাস্থানে লইয়া যাইত, পীড়িত ও আহতদ্দিগকে 
চিকিৎসালয়ে লইয়া গিয়া, তাহাদের শুশ্রষায় ব্যাপত থাকিত। এই সকল 
কার্যে তাহাদের কোনরূপ অমনোযোগ লক্ষিত হইত না কোনরূপ বাধা বা 
বিদ্বে তাহার! নির্দিষ্ট কাধ্য সম্পাদনে নিরস্ত থাকিত না। ঙাহার। বিপক্ষের 
গোলা-বুষ্টিতে দৃক্পাত করিত না, বিপক্ষের তরবার সঞ্চাননে ভীত 
হইত না, বা বিপক্ষের বলাধিক্য দেখিয়া, 'আপনাদের অন্পসংখ্যক বিদেশীর় 
প্রভূর প্রৃতি বিশ্বস্ততা প্রদর্শনে পরাজ্মুখ হইত না । দিল্লীর যুদ্ধের বর্ণনাপ্রসঙ্গে 
একজন সৈনিক পুরুষ লিখিয়াছেন,_-“একদ। যুদ্ধস্থল হইতে প্রত্যাবর্তনকালে 
আমার কামানসমূহ ব্যহের পার্শখভাগে আনীত হইয়ছিল। আমি গোলা- 
বুষ্টি করিয়া, বিপক্ষদিগকে অগ্রস্র হইতে বাধ! দিয়াছিলাম । যাহারা, আহত 
হইয়াছিল, তাহাদ্িগকে ডুলিতে করিয়া পাঠাইবার বন্দোবস্ত করিতেছিলাম । 
আমার এক জন ভারতবর্ষীয় কামানপরিচাঁলকের পায়ে গুলি লাগিয়াছিল, 
ইহাতে তাহার হাটুর নীচের হাড় ভাঙ্গিরা গ্রিয়াছিল। যে সকল ঘোড়া দ্বারা 
কামান পরিচালিত হইতেছিল, এই আহত ব্যক্তি তৎসমুদ্বায়ের একটির উপর 
অধিষ্ঠিত ছিল। আমি তাহার নিকটে উপস্থিত হৃইয়া, কাম!ন থামাইতে 
বণিলাম এবং তাহাকে ঘোড়। হইতে নামাইতে চাহলাঁম। সে কহিল, “কুচ 
পরওয়া নেহি সাহেব ।' আমি ষদ্দি পীড়াপীড়ি করিয়া, তাহাকে ঘোড়া হইতে 
না নামাইতাম এবং ভুলিতে না তুলিয়া দ্বিতাম, তাহা হইলে সে ঘোড়ার 
উপরেই থাকিত। মামার যে সকল ভ।রতবর্ষীয় লোক ছিল, তাহার এই 
ভাবে তেজস্বিতার পরিচয় দিয়াছিল+,* | যৎসামান্ত অর্থের বিনিময়ে এতদেশীয়- 
গণ এই হুঃমময়ে ইউরেপীক্বদিগের প্রতি এইরূপ প্রভৃভক্তি ও বিশ্বস্ততা 
দেখাইয়াছিল। তাহারা আপনাদের চিরাভাস্ত প্রশান্ত ভাব হইতে বিচলিত 
হয় নাই, বিপ্লবে 'প্রমত্ত হইয়া, ইউরোপীয়দিগের শোণিতে আপনাদের হস্ত 
কলঙ্কিত করে নাই, বা বাহিরে সৌন্জন্য ও সদ্দাচারের পরিচয় দিয়া, নৃশংস- 
ভাবে কৃতজ্ঞতা দেখাইতে উদ্যত হয় নাই। তাহাদের স্বদেশীয়গণ যখন 
গভীর উত্তেজনায় অধীর হইয়াছিল, তখন তাহার! নিরীহভাবে আপনাদের 
বিদেশীয় প্রভুর কাধ্যসাধনে তৎপরতা প্রকাশ করিয়াছিল। যথাসময়ে 
++. 7:2)16, 5660) 7747৮. 7০/, £4. 276০45 8০02 


১৩ 


৯৮ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


নির্দিষ্ট বেতন পাইবে বলিয্না তাহার যে কন্ম স্বীকার করিয়াছিল, সে কর্ম 
সম্পাদনে তাহাদের কখনও ওদান্ত দেখ! যায় নাই। তাহারা উপস্থিত 
বিপ্লবকে জাতীয় সমুখান বলিয়া মনে করে নাই, বিপ্লবে উন্মত্ত ম্বজাতীয়ের 
প্রতিও তাহারা সমবেদন! প্রকাশে উদ্যত হয় নাই, তাহারা অর্থের বিনিময়ে 
ভৃত্যত্ব স্বীকার করিয়াছিল, এবং যথাসময়ে নির্দিষ্ট অর্থ পাইয়া, বিদেশীয় গ্রভূর 
প্রতি সন্তুষ্ট ও বিশ্বস্ত ছিল। তাহাদের এই নিত্য সন্তোষ বিলুপ্ত হয় নাই, 
তাহাদের এই ভূত/ভাবও অবিশ্বস্তত| বা অশ্রদ্ধায় কলঙ্কিত হইয়া! উঠে নাই। 

কিন্ত ইউরোপীয়গণ এই বিশ্বস্ত ও প্রভৃভক্ত ভূত্যদিগের সহিত কিরূপ ব্যব- 
হার করিতেন? যৎসামান্ত অর্থের জন্ত যাহার! এই ঘোর মঙ্কটকালে তাহাদের 
কাধ্য করিতেছিল, তাহারা কি ভাবে কালবপন করিত? এ বিষয়ে ইতিহাসের 
উত্তর বড়ই মম্মম্পর্শী, বড়ই হৃদয়ভেদী। ভারতব্ীয়গণ এ সময়ে তাহাদের 
ইউরোপীয় প্রভূদিগের সমক্ষে আদর ও যত্রের পাত্র বলিয়া পরিগণিত হয় 
নাই । ইউরোগীয়গণ তাহাদের সহিত সদ্ব/বহাট, করেন নাই । তাহার! বিপদে 
অবসন্ন না হুইয়া, বিপক্ষের ভ্রকুটীতে দূকৃ্পাত না! করিয়া, জীবনের মমতায় 
আকৃষ্ট না হইয়া, যেবূপে আপনাদের গ্রভূদদিগের কার্য সম্পাদন করিতেছিল, 
তাহাতে যদি প্রভুগণ তাহাদের সহিত ন্নেহভাজন বন্ধুর স্যার ব্যবহার করিতেন, 
তাহা হইলে স্টায়পরতা এবং দক্স! ও ধন্মের সম্মান রক্ষিত হইত। কিন্তু ইউ- 
রোগী প্রভূগণ এই বিশ্বস্ত ভৃত্যদিগের সহিত তাদৃশ ব্যবহার করেন নাই। 
তাহারা এ সময়ে সমগ্র ভারতবাসীকে নরশ্বাপদ বলিয়া মনে করিতেছিলেন। 
যে কোন রূপে হউক, প্এই শ্বাপদগুলির সংহারে তাহার! প্রতিজ্ঞাবদ্ধ হইয়া- 
ছিলেন। কোন ভারতবর্যায় এ সময়ে সৌজন্ত প্রকাশ ও সয় ব্যবহার করিলে 
তাঁহার উহাকে হিংআ্র পণ্ডর স্তায় বধ্য বলিয়াই মনে করিতেন। সুতরাং 
দিল্লীর শিবিরে ভারতবর্ীদ্ন ভূত্যগণ প্রভূভক্তির বিনিময়ে বিরক্তি, শ্রদ্ধার 
বিনিময়ে অবিশ্বাস, সদয়ভাবের বিনিময়ে ঘোরতর কঠোর ব্যবহার, এবং যত 
ও মমতার বিনিময়ে পদে পদে তাচ্ছল্য ও দৌরাত্ম্যের নিদর্শন দেখিতে পাইতে 
ছিল। বর্ণনীয় ঘটনায় এইরূপ কঠোরতা ও নির্দায়ভাবের দৃষ্টান্ত বিরল নহে। 
রন্ধনশালার বাঁলকর্দিগের উপর সৈম্তসন্নিবেশের ভিন্ন ভিন্ন স্থলে থাগ্ দ্রবা 
লইয়! যাইবার ভার ছিল। বিপক্ষদিগের অবিরত গুলি বৃষ্টির মধ্যেও তাহা- 


দিল্লী ৯৯ 
দিগকে এই কার্ধ্য করিতে হইত। ইউরোপীয়গণ তাহাদের এই বিপদের বিষয় 
একবারও ভাবিতেন না। যাহারা তাহাদের তৃপ্তিসাধন ও সজীবতা সম্পাদন 
জন্ত যথাসময়ে খাগ্য দ্রব্য আনিয়া! দিত, তাহার! তাহাদের সমক্ষেই সর্বক্ষণ 
বিপন্ভতিজালে পরিবেষ্টিত হইয়া! থাকিত। কেবল ইহাই নির্দয়ত ও কঠোরতাঁর 
একমাত্র দৃষ্টান্ত নহে । যাহারা এই বিপত্তিকালে আপনাদের জীবন তুচ্ছ 
করিয়া, নানা প্রকার শ্রমসাধ্য কার্য্য করিত, শিবিরস্থিত ইউরোপীয়গণ তাহা- 
দিগকে কঠোর ভাষায় ভন! এবং গগ্রহার করিতে সঙ্কুচিত হইতেন না। 
এক জন সহ্থদয় ইংরেজ দিল্লীর অবরোধের ইতিহাসে লিখিয়াছেন :__“নিরস্তর 
যুদ্ধে ও হত্যাকারধ্যে আমাদের লোকে এরূপ নির্দয় হইয়া উঠিয়াছিল যে, 
তাহারা! ভায়তবর্ষায়দিগের জীবন, অতি সামান্ত জীবের জীবন অপেক্ষা 
অকিঞ্চিংকর মনে করিত। অধিনায়কের সছুপদেশ বা সদ্ৃষ্ান্ত দ্বারা 
তাহাদের চরিত্রসংশোধনের চেষ্টা করিতেন না। তাহাদের কার্যকলাপ 
নরহিতৈষী ব্যক্তিদিগকে স্তস্তিত করিয়া তুলিত। এ সময়ে ভারতবর্ষীয়- 
দিগের প্রতি যেরূপ প্রচণ্ড ক্রোধ প্রকাশিত হইত, তাহ। ইউরোগীয় লোকে 
সহজে বিশ্বাস করিবে না। যে সকল ভারতবরীয় ভৃত্য অত্যাশ্র্যযরূপে 
বিশ্বস্ততা প্রকাশ করিয়াছে, অধিনায়কের তাহাদের প্রতি নিরতিশর 
কঠোরত। প্রদর্শনে নিরস্ত াকেন নাই । আমাদের লোকে তাহাদিগকে প্রহার 
করিয়াছে এবং তাহাদের প্রতি অসদ্বযবহারের একশেষ দেখাইয়াছে। ইংরেজ- 
১দনিকগরণ কামানরক্ষকদলের মধ্যে ভি্তিদিগকে জল দিবার জন্য যুদ্ধের 
সময়ে আপনাদের পার্খে বসাইয়া' রাধিয়াছিলেন' গোলার আঘাতে এই 
হগভাগাদ্দিগের অনেকের মৃত্যু হইয়াছে। ইহাদের প্রতি অপর সাধারণের 
অপেক্ষা অধিকতর দয়া প্রদর্শন করা উচিত ছিল। সহিস, ঘেসেড়া, 
ডুলি-বেহারাদিগেন্স মধ্যে অনেকে আমাদের কার্য করিতে গিয়া, আহত 
হইয়াছিল। ইহারা কয়েক মাস, দিবসের প্রচণ্ড রৌদ্র এবং রাত্রির 
ঢ্রস্ত হিমের মধো অনাবৃত স্থানে পড়িয়া থাকিত। যাহারা ছই এক জন 
চিকিৎসকের চিকিৎসাধীন ছিল, তাহাদিগকে এক স্থানে পুরিয়া রাখিবার 
জন্যও চিকিৎসকেরা কয়েক গজ ক্যান্বিন্‌ অথবা একটি সামান্য পর্ণকুটার 
বনহুকষ্টে সংগ্রহ করিতে পারিয়াছিলেন। দিল্লীর অধিকাংশ অধিবাসী আমা- 


১০০ সিপাহীযুদ্ধের ইতিহাস 


দের মঙ্গলাকাজ্ষী ছিল। তথাপি সমগ্র অধিবাসীকে মৃত্যুমখে গতিত 
করিবার উদ্দেশ্তে ঘোষণ। প্রচারিত হইয়াছিল । আমাদের বালকের! পর্যাস্ত 
শোণিত-পিপাস্তু হইয়া উঠিয়াছিল। তাহাদিগকে বলিতে শুনা যাইত যে, 
শিবিরস্থিত সমস্ত আরদালী ও পুরুষদ্দিগকে গুলি করা উচিত”*% ৷ যদিও 
এই গ্রন্থকার স্ব প্রণীত গ্রন্থে আপনার নাম প্রকাশ করেন নাই, তথাপি ইনি 
বিশ্বাসযোগা প্রমাণ সংগ্রহ করিয়া গ্রন্থথানি লিখিয়াছেনা। যাহাদের সদয় 
ব্যবহার, যাহাদের সংকর্মশীলতা, এবং যাহাদ্দের প্রভূভক্তির উপর ইউ- 
রোপীয়দিগের জীবন নির্ভর করিত, তাহারা সেই ইউরোপীয্দিগের হস্তেই 
এইরূপে নিগৃহীত হইয়াছিল। শান্তির সময়ে উদ্ধত ইউরোপীয়গণ আপনাদের 
ক্ষমত! দেখাইবার জন্য উদ্ধতভাবের পরিচয় দিতে পারিতেন। কিন্তু শাস্তির 
সময় অতীত হইয়াছিল। সমগ্র ভারত প্রচণ্ড বিপ্লবে আন্দোলিত হইয়া 
উঠিয়াছিল। যেকোন স্তানে এক জন ইউরোপীয় ছিল, তাহারই জীবন 
সংশয়াপন্ন হইয়াছিল । সুতরাং এতদ্দেশীয়দিগের বিশ্বস্ততা 'ও দয়াণীলতার 
উপরেই ইউরোপীয়দিগকে নির্ভর করিতে হইয়াছিল। সময় পরিবন্তিত হইয়া - 
ছিল; কিন্ত ইউরোপীয়দিগের প্রকৃতি পরিবন্তিত হয় নাই। একজন এসিদ্ধ 
ধ্রতিহাসিক উপস্থিত বিষয়বপ্রসঙ্গে লিখিয়াছেন--(শাস্তির) সেই সময় 
পরিবর্িত হইয়াছিল) কিন্তু আমর! সেই সময়ের সহিত পরিবন্তিত হই নাই। 
আমাদের লৌহসদৃশ কঠোর প্রকৃতি এরূপ অনমনীয় ছিল যে, আমরা প্রচণ্ড 
উত্তাপের মধ্যে থাকিলে উহার অবনতির উপক্রম দেখা যায় নাই। আমরা 
এরূপ অবাধ্য, এরূপ অসহিষণণ এবং এরূপ ভয়শৃন্ভ যে, যাহাদিগকে আমর! 
খবণা করি, তাহাদের হস্তই ষ্বে, এ সময়ে আমাধিগকে রক্ষা করিতেছে, তদিষগ্ন 
আমরা কখনও লক্ষ্য করি নাই। যেবিপত্তি ও নিগ্রহ অপরের প্রকৃতি অন্ুদ্ধত 
ও নিস্তেজ করিতে পারে, সেই ধিপত্তি ও নিগ্রহের মধো থাকিয়া 9, আমাদের 
জাতি সর্বদা কঠোরতাযুক্ত, দূঢ়তাসম্পন্ন এবং অনমনীর় রহিয্।ছিল। মানবের 
যাবতীয় বিচারবিতর্ক এবং যুক্তিসত্বেও স্বীকার করিতে হইবে, যে কঠোরতা 
ও অসহিষ্ণুতা এ সময়ে আমাদিগকে বিনষ্ট করিতে পারিত, তাহাই আমাদের 


দ।:51206 ০01 /76//1/. £2)/6, 9860) 247. 1791. 21. 5 6955, 106. 
শু 2272) 5590 71777. 794, 15. 2. 5959 £%0/5. 


দিলী ১০১ 
জাতিকে নিরাপদ রাখিয়াছিল ; যে দৃঢ়তা, অনমনীয়তা এবং আত্মনির্ভরের ভাব 
দেখিয়া আমাদের শক্রদলের মহৎ বাক্কিগণ বলিয়াছেন যে, ইংরেজেরা কখনও 
পরাজিত হইতে জানে না, সেই দৃঢ়তা এবং সেই অনম্য ভাব ও আত্ম- 

ভরের শক্তি ভারতব্ষীয়দিগের বিশ্বাস জন্মাইয়াছে যে. যদি এ দেশে একাট 
মাত্র শ্বেতপুরুষ থাকেন, তাহা হইলেও তিনি স্ঠাহার স্বজাতির অন্ত এই 
সাআ্াজা পুনরায় লাভ করিতে পারিবেন। পরাধীন জাতির প্রতি এইরূপ 
বাবভারেব বিষয় যাহার! নিরপেক্ষভাবে বিচার করিবেন, তাহাদের পক্ষে 
উহার সমর্থন করা অসম্ভব হইলেও, এই ফিদ্ধান্ত স্থির থাকিবে যে, এইরূপ 
শক্তির নিদর্শন আমাদের দুর্বলতার মধোও আমাদিগকে শক্তিসম্পন 
করিয়াছে”*। 
সহদয় এতিহাসিকের এই উক্তি অযথার্থ নহে। সর্বপ্রকার দৃঢ়তা সকল 
সময়েই মানুষকে অপরাজেয় ও অনমনীয় করিয়া রাখে । কিন্তু ইংরেজ 
একাট অধীন জাতির প্রতি নির্দিয় ব্যবহার ন1 করিয়াও, এইরূপ দৃঢ়তার পরিচয় 
দিতে পারিতেন। যখন বিপদ আর্নবা্ধ্য হয়, জীবন যখন প্রতি মুহুর্তে 
ংশয়|পন্ন হইয়া উঠে, স্বকীয় প্রাধান্তঠ ও ক্ষমতা! যখন নিরন্তর চঞ্চল ভাবের 
পরিচয় দ্রিতে থাকে, তখন দু়তাই মান্কে সর্বপ্রকার বিদ্ববিপত্তি হইতে 
রক্ষা করিয়া থাকে । কিন্তু দৃঢ়তা ৭ নির্দয় ভাবের মধ্যে পার্থকা আছে। 
পরাক্রান্ত শক্রর আক্রমণকালে ব1 অন্ত কোন ঘোরতর বিপত্তির সময়ে ধীরতা 
ও সহিষ্তার সহিত পরাক্রম প্রকাশ করা এবং যে কোন রূপে হউক, 
বিপত্তিনাশের উপায় বিধান কর! দৃঢ়তার লক্ষণ। শক্তিশালী ও সহায়- 
সম্পন্ন শত্রু মুহুমুছুং আক্রমণ করিতেছে, প্রতি আক্রমণে তাহাদের তেজস্থিতা 
ও বীরত্বের পরিচয় পাওয়া যাইতেছে, ইহাতে আত্মপক্ষের নিরন্তর ক্ষতি 
হইতেছে, অনেকেই রণক্ষেত্রে শয়ন করিতেছে, অনেকে আহত বা রুগ্ন 
হইয়া! চিকৎসকের আশ্রয় লইতেছে ; এইরূপ সঙ্কটকালে যিনি কোনরূপে শত্রুর 
সমক্ষে অবনত না হয়েন, কোনরূপে জয়াশায় বিসঙ্জন না! দেন, কোন- 
রূপে তেজস্থিতার সহিত পরাক্রম প্রকাশে নিরস্ত না থাকেন, তাহার 
সেই অনমনীয়ভাবেই তদীয় অসামান্ত দুঢ়তার অভিবাক্তি হুইয়! থাকে। 


*.:1276, 5201 7127০ 727. 45. ঠ। 0০5-৫৪০. 


১০২ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


কিন্তু যিনি এইরূপ বিপত্তিকালে স্বজাতি বা স্বদ্েণীয় ভিন্ন অপর সকলকে 
বিদ্বেষভাবে চাহিয়া দেখেন, বিপক্ষের স্বদেশবাসিগণ তাহার উপকারসাধনে 
উদ্ধত থাকিলেও তিনি সদয় বাবহার করিতে বিমুখ হয়েন এবং পদে পদে 
সেই সকল ব্যক্তিকে নিপীড়িত ও নিগৃহীত করিতে থাঁকেন। তাহার জীবন 
এ সকল লোকের শুঞ্ষার উপর সর্বাংশে নির্ভর করিলেও তিনি তাহাদের 
জীবনকে তৃণ বা লোষ্ট্রের স্তায় তুচ্ছ জ্ঞান করিয়া থাকেন। তাহার এইরূপ 
উদ্ধত ভাবে, নির্দয় ব্যবহারে এবং অতি কঠোর প্রকৃতিতে তদীয় দৃঢ়তার 
নিদর্শন লক্ষিত হয় না । ইহাতে দৃঢ়তার পরিবর্তে প্রকৃতিগত ক্ষীণতা এবং 
অনমনীয় ভাবের পরিবর্তে অসৌজন্ত এবং অশান্ত ভাব পরিস্ফুট হইয়া 
থাকে টা বল৷ বাঁছুলা যে, ইউরোপীয়গণ উপস্থিত সন্ঘটে এইরূপ অসৌজন্য ও 
অশান্তভাবের পরিচয় দিয়াছিলেন, এবং দৃঢ়তার পরিবর্তে এইরূপ নির্দয়ভাব 
দেখাইয়া! প্রকৃত বীরত্বের অবমাননা করিয়াছিলেন। 

ফলতঃ এই সময় অনেক ইউরোপীয়ের জিঘাংসা এরূপ বলবতী হইয়াছিল 
যে, তাহারা সমগ্র ভারতবর্ধকে ভারতবর্ষবাসিশৃন্য করিতে পারিলে সন্ত 
হইতেন। এক জন ইউরে।পীয় আফিসার মিরাট হইতে লিখিয়াছিলেন যে, 
ইউরোদ্মীয় সৈনিকের! কাণপুর দিয়! যাইবার সময়ে পথে ষে সকল এতদ্ধেশীয়- 
দিগকে দেখিয়াছে, তাহাদিগকে বিনষ্ট করাতে তিনি নিরতিশয় সন্তুষ্ট হইয়া- 
ছিলেন *। আর একজন আফিসার লিখিয়াছেন £--"আমাদের সৈম্ত যখন 
দিল্লীতে প্রবেশ করিবে, তখন দিল্লীর সমগ্র অধিবাসী যে মৃত্যুম্খে পাতিত 
হইবে, তদ্বিষয়ে বিশ্বাস করিবার বিশেষ কারণ আছে। অধিনায়কদিগের 
কেহই এই হত্যাকাণ্ড বন্ধ করিতে পারিবেন ন1+11 যে সকল ইউয়োপীয় 
সৈনিক পুরুষ দিল্লী অধিকার করিতে আপিয়াছিল, তাহাদিগকে পদে পদে 
বিস্তর কষ্ট পাইতে হুইত। বৃষ্টির জলে তাহাদের শিবির প্লাবিত হইয়াছিল। 
বিপক্ষের কামানের গোলার আঘাতে 'প্রতিদ্দিন তাহাদের দলের কেহ নাকে 
নিহত বা আহত ভইতেছিল। নিদারুণ বিস্থচিকায় অনেকের দেহাতায় 
ঘটিতেছিল। ইউরোগীয়ের। একেই সমগ্র ভারতবামীকে আপনাদের পরম শক্র 


ন।2677227%) 17:2227 2277776. 70124152436 
1022. 791. 44. 2. 436. 


দিলী ১০৩ 


বলিয়! মনে করিতেছিল, তাহার উপর এইরূপ অসহনীয় কষ্ট) গ্রইরূপ ঘোরতর 
বিদ্বিপত্তিতে এবং দিবসের প্রচণ্ড. উত্তাপ ও রাত্রির ছুরস্ত হিমের মধ্যে এইরূপ 
নিদারণ পরিশ্রম ও অশাস্তিতে তাহাদের বিদ্বেষবহ্ধি অধিকতর উদ্দীপিত হ্ইয়া 
উঠে । তাহার! সমগ্র ভারতকে জনশূন্য করিতেই যেন" প্রতিজ্ঞাবদ্ধ হয়েন। 
এইজন্ত তাহার! কাহার সহিত সদয় ব্যবহার করেন নাই, কাহাকেও সদয়- 
ভাবে দেখেন নাই, ৰা কাহারও কোনরূপ অভাবমোচনে উদ্ভত ইয়েন নাই। 
যাহারা তাহাদের এইরূপ অশান্তির সময়ে তাহাদের এইরূপ ছুর্গতির মধ্যে, 
তাহাদেরই জন্টে, বিবিধ কাধ্যে বাাপূত ছিল, তাহার! দয়ার পাত্র বলিয়া 
বিবেচিত হয় নাই । ক্ষুধার সময়ে যাহারা অন্ন আনির় দিয়াছে; তৃষ্ার সময়ে 
যাহারা জল দরিয়া পিপ।সা শান্তি করিয়াছে; আহত হইলে যাহার! স্বন্ধে বহন 
কিয়! নিরাপদ স্থানে লইয়! গিয়াছে ; রুগ্ন হইলে যাহার! শধ্যাপার্থে থাকিয়া, 
শুশ্রষ! করিয়াছে ; যুদ্ধের সময়ে যাহার! বিবিধ যুদ্ধোপকরণের সংগ্রহে, এবং 
বাহনাদ্বির পরিচর্যায় ধত্রশীলতার একশেষ দেখাইয়াছে; তাহারা সেই বিপন্ন 
প্রতৃদ্দিগের হস্তে সবিশেষ নিগ্রহ ভোগ করিয়াছে । শ্তার জন লরেন্স প্রকাশ্- 
ভাবে বলিয়াছেন যে, ভারতবর্ষীয়দিগের নিকট হইতে সাহাধ্য না পাওয়াতে 
অর্থাৎ সুর্যের প্রচণ্ড উত্তাপের মধ্যে ভূত্যোচিত কম্ম করিবার লোক না 
থাকাতে ইউরোগায়দিগের মৃতু; ঘটিতেছে”* | :গুশ্রধাকারী ভারতবর্ষীয়গণ 
নির্দয় প্রক্কতি ইউরোপীয়দিগের সঙ্গীন্‌ বা বন্দুকের গুলির আঘাতে, অথবা 
বিপক্ষদিগের আক্রমণে দেহত্যাগ করাতেই যে, ইংরেজের শিবিরে লোকের 
অভাব হইপ্বাছিল তদ্িষয়ে সন্দেহ নাই। সেনাপতি উইলন্‌ ইউরোপীয় 
দিগের এইরূপ বলবতী জিঘাংসার জন্ত আদেশ প্রচার করিয়াছিলেন, “শিবি- 
রের বছুসংখ্যক ভৃত্য ইউরোপীয় সৈনিকদিগের সঙ্গীন এবং বন্দুকের 
গুলির আঘাতে মৃত্যুমুখে পাতিত হইয়াছে। ইহা! ব্রিগেডিয়ার উইলসনের 
অবিদ্দিত নাই। তিনি নির্দেশ করিতেছেন যে, এইরূপ কঠোর ব্যবহারে 
লমগ্র সৈনিকল নিরতিশয় শৃঙ্খলাশূন্ত হইয়া পড়িবে। অধিকন্ত ইহাতে 
শিবিরস্থিত ভৃত্যদিগের মধো আতঙ্ক উপস্থিত হইবে। অনেকে আপনাদের 
সহ্যেগীদিগের এইরূপ শোচনীয় পরিণাম দেখিয়|, শিবির তাাগ করিয়া 
«11274871722 457%/876, 7০2 412. 436. 


১০৪ সিপাহীযুদ্ধের ইতিহাস । 


যাইবে। কেহ কেহ ইহ্ারই মধ্যে শিবির হইতে পলায়ন করিবার মানস 
করিয়াছে”,* | গভীর উত্তেজনার সময়ে ইইউরোপীয়েরা এইরূপে হিতাহিত 
বিবেচনায় বিসর্জন দ্রিয়াছিল। একটি পরাধীন জাতিকে আপনাদের বিরুদ্ধে 
সমুখিত দেখিয়া! তাহার এরূপ উত্তেজিত হইয়াছিলেন যে, সেই জাতির যে 
সকল ব্যক্তি প্রাণপণে তাহাদের শুশ্রষ। করিতেছিল, সেই সকল বাক্তির 
্গীবনও তাহাদের নিকটে অতি সামান্ত বোধ হইয়াছিল। কিন্তু ইউরো পীয়- 
দিগের এইরূপ উত্তেঞজনাতেও ভারতবর্ষীয়গণ আপনাদের দয়। ও ধর্মের পরিচয় 
দিতে বিমুখ হয় নাই। একদিকে যেমন নর-শোণিত পাত হইতেছিল, অপর 
দিকে সেইরূপ করুণার স্সিপ্চভাবে নিপীড়িত ব্যক্তিগণ শাস্তিলাভ করিতেছিল। 
নির্দয়-প্রকাত নর-হস্তার পার্খে সদয়- প্রকৃতি, শান্তণীল, মানব-হিতধীর আবি- 
ভাব হইতেছিল। আপনাদের আত্মীয্নগণের বিয়োগেই হউক, অথবা আপনা" 
দের স্বজাতির দুর্দীশ। দর্শনেই হউক, ইউরোপীয়গণ যখন ভারতবর্ষীয়দিগকে 
সমূলে বিনষ্ট করিতে প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছিলেন, তখন সেহ ভারতবর্ষীয়গণই 
আপনাদের জীবন সঙ্কটাপন্ন করিয়া, তাহাদের অসহায় স্ত্রীপুক্রদিগকে রক্ষা 
করিতে অগ্রসর হইয়াছিল! এই কার্যে তাহারা, উত্তেজিত সিপাহীদিগের 
কথায় তত হয় নাই; সিপাহীদিগের অঙ্গীকৃত পুরস্কারের লোভেও দয়াধর্ে 
অবমানন| করে নাই । এইরূপ মহৎ, এইরূপ গৌরবান্বিত হিতৈষণার পবিভ্র- 
ভাব, এইরূপ চির প্রশংসনীয় কার্য্যের দৃষ্টান্ত উপস্থিত যুদ্ধের ইতিহাসে ছুশ্রাপ্য 
নহে। যে সকল ইউরোপীর কুণকন্তা ও বালকবালিকা বিভিন্নস্থান হইতে 
দিল্লীর শিবিরে উপস্থিত হইয়াছিলেন, তাহার! সরলহ্বদয়ে এই মহৎ কার্যের 
পবিভ্রভাব পরিব্যক্ত করিতে নিরস্ত থাকেন নাই । এ স্থলে একজনের বিষন্ব 
লিখিত হইতেছে ₹-_গুরগী'ওতে সিপাহীরা উত্তেজিত হুইয্া উঠিলে একটি 
ইংরেজমহিল৷ আপনার শিশু পুভ্রের সহিত নিরতিশয় সঞ্টাপন্ন অবস্থায় 
পতিত হয়েন। এই সময়ে তাহার স্বামী তথায় উপস্থিত ছিলেন না। কিন্তু 
নিকটবর্তী পল্লীবাসীদ্দিগের যত্বে তিনি পুত্রের সহিত নিরাপদ্দে থাকেন। 
পল্লীবাসিগণ এই নিরাশ্ররা 'ও একান্ত বিপদগ্রস্ত। মহিলাকে তিন মাস কাল, 
লুকাইয়া রাখিয়াছিল। এই তিন মাস ফাল, তাহারা খাগ্চসামগ্রী দিয়া 
ন* 11257) £712272:771176, ৮01, 4.2. 436. 


দিল্লী । ১৬৫ 


ইহার তৃপ্তি সাধন করিয়াছিল, ব্যবহার্য বস্ত্র দিয়! ইহার শীর্তাতপজনিত কষ্ট 
দূর করিবার উপাঁয় কররয়া দিয়াছিল। উত্তেজিত সিপাঁহীরা তাহাদিগকে 
নানারূপ তয় (দখাইয়াছিল, কিন্তু ইহাতেও তাহারা বিচলিত হয় নাই। সেই 
মহিলাকে বাহির করিয়া দিলে তাহারা পল্লীবাসীদিগকে ১০০ এক শত টাকা 
পারিতো'ৰক দিবে বলিয়া, অঙ্গীকার করিয্বাছিল, কিন্তু এ পারিতোধষিকলো'ভেও 
পল্লীবাসিগণ দয়াধর্মে বিসর্জন দিয়া, সেই কুলকামিনীকে উক্ত নরদানবদিগের 
হস্তে সমর্পণ করে নাই । পরিশেষে একটি বৃদ্ধ পল্লীবানী তাহাকে শিশুসস্তানের 
সহিত দিল্লীর শিবিরে পন্থছাইয়৷ দেয়। এই মহিলা! কৃতজ্ঞভাবে দয়ার পল্লী 
বাঁসীদিগের সব্যবহারের উল্লেখ করিয়াছিলেন। তাহার শিশু সন্তানটি যে 
পলিতকেশ বৃদ্ধের স্কন্ধে আরূঢ় ছিল, সেই বৃদ্ধের গতি সে নিরতিশক় লিগ্ধভাব 
প্রকাশ করিয়াছিল &*। 

? আর একটি ঘটনায় ইংরেজের শিবিরে আতঙ্কের সঞ্চার হইয়াছিল। পঞ্চ- 
দশ শতাব্দীতে ফ্রান্সের একটি কৃষকতনয়ার পরাক্রমে অলির নামক নগরে 
ইংরেজ সৈন্য যেরূপ বিস্ময়ে স্তস্তিত হইঞ্জাছিল, দিল্লীতে ইংরেজদের শিবিরস্থিত 
»ম্নিকেরা সেইরূপ একটি মুপলমানতন্য়ার পরাক্রম দর্শনে বিশ্মিত হইয়াছিল। 
এই নারী অস্ত্রশস্্ে সজ্জিত ও অশ্বে অধিষ্ঠিত হইয়া, ইংরেজ সৈস্ত আক্রমণ 
করিয়াছিল । -বুদ্ধে তাঁহার সবিশেষ সাহ্‌স প্রকাশিত হয়। উক্ত মহিলা! শেষে 
অবরুদ্ধ হইলে সেনাপতি উইল সনের আদেশে মুক্তিলাভ করে। তাহার 
আবির্ভাবে মুসলমান সৈশ্ত অধিকতর উৎসাহ্যুক্ত ও উত্তেজিত হইবে ভাবিয়া, 
কাণ্তেন হডদন্‌ তাহাকে পুনর্ধার বন্দী করিতে পরামর্শ দেন। তদন্ুসারে এই 
নারী পুনর্ধার অবরুদ্ধ ও অ্থালায় প্রেরিত হয় +| ইংরেজের শিবিরে এইরূপ 
জেনিদার্কের আবির্ভাব উপস্থিত যুদ্ধের ইতিহাঁসে অল্প বিস্ময়কর ঘটন! নহে $ 

এদিকে সমুন্নত প্রাচীরে পরিবেষ্টিত, শোভন রাজপ্রাসাদে যাহা! ঘটিতে- 

ছিল, তাহা সংক্ষেপে বর্ণনীয় । বৃদ্ধ মোগল সমগ্র হিন্দৃস্থানের সর্বময় কর্তা 

বলিয়। সম্মানিত হুইয়া'ছিলেন। তাঁহার নামে আদেশ প্রচারিত হুইতেছিল, 
«. 16272712170221527722766 7০/, 445 2" 436, 

শু. 10259, 2/2//6 26275 27 17224, 7.-259. 


0%6627/62) 1,686/5 2%4/1712 £7%৫ 51586 ০ 26//14, £, 23০. 
৯৪ 


১০৬ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


তাঁহার নাসে ফিরিঙ্গিধবংসের নানারূপ অভাবনীক প্রস্তাব দিল্লীর জনসাধারণের 
মধ্যে ঘোধিত হুইতেছিল, তাহার নামে দরবারে ওমরাহ ও সেনাপতিদিগের 
কাঁধ্য প্রণালী অবধারিত হইতেছিল। কিন্তু কার্যাতঃ কোন বিষয়ে তাহার 
কোনরূপ ক্ষমতা ছিল না। বয়সের আধিক্যে তিনি যেরূপ শক্তিহীন, উন্ভেজিত 
সিপাহীদিগের দলবুদ্ধি ও প্রভাববৃদ্ধিতে সেইরূপ ক্ষমতাহীন হইয়ছিলেন। 
সিপাহাদিগের মতের বিরুদ্ধে কাধ্য করিতে তাহার কোন ক্ষমতা ছিল না। 
নগরস্থিত, উত্তেজিত মুসলমানদিগের বিরুদ্ধাচারী হইতেও তাহার কোন $প 
সাহু ছিল না। কৌতুকপরিয় জ্যোতির্বদের! তাঁহার সমক্ষে নির্দেশ করিতেছিল 
যে, নির্দিষ্ট দিনে সমগ্র ফিরিঙ্গী সমূলে বিনষ্ট হইবে । তিনি এই আঙাসবাকো 
বিমুগ্ধ হইতেছিলেন। তাঁহ।র যে প্রানাঁদে এক সময়ে জনসাধারণ সহজে গ্রবেশ 
করিতে পারিত না, সেই প্রাসাদ এখন বিভিন্ন স্থান হইতে সমাগত সিপাহীদিগের 
আরামস্থল হইয়াছিল। উহার একন্থান সিপাহীগণের অশ্বগুলির আশ্রয়স্থল 
হুইয়াছিল। স্থানান্তর ুপীক্কত অস্ত্রশস্ত্রের ভাগুারে পরিণত হইয়াছিল। 
গ্বানবিশেষ পরিশ্রাস্ত সিপাহীদিগের বিনোদগৃহস্বরূপ হইয়াছিল। এই সিপাহী- 
দ্বিগের গতিরোধে বুদ্ধ ভূপতির কোনরূপ ক্ষমত! ছিল না। ইংরেজের শিবিয়ের 
সকলে যখন পরস্পর একতাসম্পন্ন ও একবিধ কার্য্যপ্রণালীর বশবর্তী হইয়া 
বিপক্ষের ক্ষমতানাশে উদাত হইয়াছিল, তখন দিল্লীর প্রাসাদে সিপাহীগণ 
অনৈকো] পরম্পরবিচ্ছিন্ন এবং মতের বিভিন্নতায় পরস্পর ভিক্পথানুবর্ভী হইতে- 
ছিল। ইহাদের প্রকৃত পরিচালক ছিল না । কেহ ইহাদের কর্তা হইয়া, ইহা- 
দিগক্ষে নির্দিষ্ট কার্য্যসাঞনে .গ্রবর্তিত করিতে সমর্থ ছিলেন ন|। দিল্লীর বৃদ্ধ 
ভুপতির নামে সমুদয় কার্য হইতেছিল বটে, কিন্ত আঙ্গ তাঁহার যে আদেশ 
বিজ্ঞাপিত হইতেছিল, কাল তাহার সেই আদেশের বিকুদ্ধাচরণ দেখ! যাইতে- 
ছিল। আজ যে বিষয় কর্তব্য বলিয়া স্থিরীরুত হইতেছিল, কাল সেই বিষয়েরই 
বৈপরীত্য ঘটিতেছিল। নগরের হিন্দু ও মুদলমানের মধ্যে .সন্ভাব ছিল না| মুসল- 
মানগণ গেহত্যা করিতে উদ্যত হওয়াতে হিন্দুগণ উত্তেঞ্ধিত হইয়া উঠিরাছিল। 
এইরূপে গোলযোগের শাস্তি ছিল ন|। মহাজনদিগের দ্রবাঁদি নিরাপদ ছিল না। 
সিপাহীদিগের বিলুঠন প্রবৃত্তি এপ বলবতী হইয়াছিল যে, দোকানদারের প্রায়ই 
দোকান রুদ্ধ করিয়া রাখিত। তাহারা স্রাটের নিকটে অভিযোগ করিত। কিন্ত 


দিল্লী। ্‌ ৬১০৭ 


সম্রাট তাহাদের অভিযোগ শুনিয়। অনিষ্টের গ্রতীকার করিতে-পারিতেন না। 
বৃদ্ধ মোগলের পরিবর্তে উত্তেজিত সিপাহীরাই দিলীর সর্বময় কর্তা হইয়] উঠিয়া- 
ছিল। আগ্রার কারাগার হইতে কযেদীগণ বিমুক্ত হইয়! দলে দলে দিল্লীতে 
আসিয়াছিল। ইহাদের আবি9্ভাবে নগর অধিকতর শৃঙ্খলাশুহ্য হুইয়! পড়িয়া- 
ছিল। যে সকল বাক্তি যুদ্ধে আহত হইয়াছিল, তাহাদের শুভ্রার কোনরূপ 
ন্থবন্দোবস্ত ছিল না। তাহাদের ক্ষত স্থান অনাবৃতভাবেই থ।কিত। মলম 
বা পটীর সংস্থান ছিল না। এইরূপে ক্ষতস্থানে নানী ধরাতে হূর্ভাগা 
আইতগগ অসহনীয় যাতনায় অধিকতর নিপীড়িত হইত। বেরেলীর গোঁলন্দাজ 
দলের বখত খা নামক এক জন স্ুবাঁদার দিল্লীর সৈম্তাধ্যক্ষ হইয়াছিলেন। 
উপস্থিত সময়ে ইহার বয়দ ৬ বৎসর হইয়াছিল। ইহার দৈর্ঘ্য প্রায় ছয় 
ফীট ছিল। ইহার স্থলতাঁও কম ছিল না। ইনি চগ্লিশ বংসর কাল, কোম্পানির 
সৈনিকদলে কাধ্য করিয়াছলেন। স্থলতা প্রযুক্ত অশ্বারে!হণে তাদৃশ পটুত। 
না থাকিলেও ইনি সাধারণতঃ সামরিক কার্ষ্য কুশল ছিলেন *। এই অতি- 
দীর্ঘ, অতিস্থুল, সমরতত্বপ্র বর্ষীয়ান পুরুষ দেনাঁপতি হইলেও সমগ্র দিপাহীদলে 
তাদৃশ প্রাধান্য লাভ করিতে পারেন নাই। নীমচ হইতে যে দকল সিপাহী 
দিল্লীতে উপস্থিত হইয়াছিল, তাহার! বখত খাঁকে সেনাপতি বলিয়। স্বীকার 
করে নাই। এদিকে ধাউস খ|! নামক অপর এক জন সৈম্তাধ্ক্ষ বখত খাঁর 
বিরোধী হয়েন। সেনাগতি সর্দার সিংহের সৈনিকদল বখত খাঁর গঁদাস্ত প্রযুক্ত 
ছুই দিন বৃষ্টির মধ্যে থাকাতে উক্ত সেনাপতিও বখত থাঁর প্রতি একান্ত 
বিরক্ত হইয়া উঠেন। এইরূপে প্রাসাদের প্রাচীরের মধ্যে পরিচালকগণ 
পরম্পরের প্রতি বিদ্বেষভাবাপন্ন হইয়া পড়েন। পূর্ববে উক্ত হইয়াছে যে, 
কাপ্তেন হডমন্‌ বার্তাসংগ্রহবিভাগের অধাক্ষ ছিলেন। এই বিভাগের রুজুব 
আলি নামক এক জন মির মুন্গীর কৌশলে হাকিম আসান উল্ল! খা! নামক 
ভূপতির এক জন প্রধান কর্মচারী সিপাহীদিগের: সমক্ষে যেরূপ অবিশ্বস্ত 


৮ 0০02৮ 01515 27 0126 247748, 2. 201 


১০৮ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


বলিয়া পরিগণিত হয়েন, মেইরূপ আততায়ী বলিয়াও নিগৃহীত ও অপদস্থ 
হুইয়। উঠেন *। 

নগরে থাগ্য ও পানীয়ের অভাব ছিল নাঁ বটে, কিন্ত ইংরেজের শিবিরের 
নায় এখানেও বিসচিক।র প্রাহর্ভাৰ হইয়াছিল । রোগাক্রান্তগণ যথানিয়মে ওধধ 
পাইত না। এতদ্বাতীত নিরন্তর দাক্গ।হাঙ্গামায় নগরবাসিগণ এরূপ নিপীড়িত 
হইয়! উঠিয়াছিল যে, তাহারা কিয়ংকালের জন্য ইংরেজের আধিপত্য বিলুপ্ত 
হওয়াতে দীর্ঘনিশ্ব'স পরিত্যাগ করিতেছিল। পূর্বে উক্ত হইয়াছে যে, সিপাহী- 
গণের মধ্যে সন্ভাব, সম্প্রীতি বা প্রক্য ছিল না। সমগ্র দলকে আপনার 
অধীন করিয়া স্থুপ্রণালীরুমে পরিচালিত করিতে পরেন, এরূপ কোন সেনা- 
পতিও ছিলেন না । সিপাহীরা যে গ্রাসাদে অবস্থিতি করিতেছিল, তাহ! একটি 
গ্রধান হূর্গস্বরূপ বলিয়া পরিগণিত হইত। ছূর্ভেগ্, উন্নত গ্রাচীর উহাকে 
নিরন্তর রক্ষা করিতেছিল। গ্রশপ্ত পরিখা উহাকে শক্রপক্ষের ছুরাক্রম্য করিয়। 
তুলিয়াছিল। উহার বহির্ভাগ যেঞ্ন পরাক্রান্ত বিপক্ষের আক্রমণজনিত বিদ্প- 
বিপত্তি দুর করিবার জন্ত উন্নত গ্রাচীরে পরিবেষ্টিত হইয়াছিল, উহার অন্তর্ভাগও 
সেইরূপ বিপক্ষকে বাধ! দিবার জন্য বিবিধ ধুদ্ধোপকরণে সজ্জিত ছিল। উহাতে 
রাশীকত গোলাগুলি ছিল। উহা!র এক স্থানেবারুদ যথা নিয়মে রক্ষিত হইতেছিল। 
কামান সকল উহার যথাস্থানে সন্নিবেশিত ছিল। বন্দুক, সঙ্গীন, তরবারি প্রভৃতি 
উহার স্থানে স্থানে স্থাপিত ছিল। এতদ্বাতীত উহাতে প্রচুর থাগ্ত, বছুসংখ্যক 
ঘে!টক প্রভৃতি সৈনিকদিগের বলবৃদ্ধির জন্য রক্ষিত হইতেছিল। এই সকল 


কাণ্তেন হডসন্‌ বিবিধ স্থান হইতে সংবদসংগ্রহকাধ্যে ব্যাপূত ছিলেন। শ্ঠার 
হেন্রি লরেল্সের মির মুন্সী রুজুব আলি এ বিষয়ে তাহার প্রধান সহায় ছিলেন। এই চতুর 
মুঙ্সী নগরের সংবাদ অ|নিয়] দিতেন। একদা! তিনি হুড সনের পরামণে হাকিম আদান উল্ল! 
খার নামে এক খানি গত্র পিখেন। পত্রথানি এই ভাষে লিখিত হয় যে, উহ! সিপাহী দিগের 
হন্তে পড়িসে তাহার! যেন বুঝিতে পারে যে, হাকিম বিশ্বাগঘাতকত। করিতেছেন। যদি 
উহ! নিপা হীদিগের হণ্ডগত ন1 হয়, ভাঁং। হইলে হাকিম যেন বুঝতে পারেন যে, ইংরেজের 
পক্ষাধলম্বন করা তাহার পক্ষে একান্ত বিধেয় । ঘটনাক্রমে এই পত্র নিপাহীদিগের হস্তে 
পতিত হয়। তাহার। এই জন্ত এনপ উত্তেজিত হইয়। উঠে যে, হ!কিমের আবাসগৃহ ভন্মীভূত 
করিয়। ফেলে। হাকিম কোনরূপে পলাইয়।, রাজপ্রালাদে গিয়। বৃদ্ধ ভূপতির শরণাপন্ন 
হয়েন "-112//7%, 17427 27412276701, 11. 25 434-435, £%0%5« 007, ০০067, 
04515 1% £16 78776, £, 2০6-০? 


দিল্লী। ১০৯ 


সুবিধা থাকাঁতেও প্রক্কৃত পরিচালকের অভ|বে সিপাহীর! মিরতিশয় ক্ষীণবল 
হইয়! পড়াছিল। কেহ কেহ শিবান্তগোঁল আক্রমণের সহিত ইংরেজের দিল্লী 
আক্রমণের তুলন! করিয়াছেন। কিন্তু ঘটনাবলীর পর্যালোচনা! করিলে এই 
সদৃশ্তের কোন কারণ দেখা যা না! । শিবাস্তপোলের ন্যায় দিশ্লীতে কোন 
ইউরোগীয় যুদ্ধবীর ছিল না। শিবান্তপোলের ন্তায় দিল্লী একটি পরাত্রান্ত 
সামাজোর যাবতীয় যুদ্ধোপকরণে বলসম্পন্ন হয় নাই। শ্রীরঙ্গপট্টন বা ভরত- 
পুরের সহিতও উহার তুলনা হইতে পারে না। দিল্লীতে টিপুনুলতানের স্ায় 
কোন প্রদিদ্ধ রণকুশল ভূপতি, সুশিক্ষিত ও প্রভৃভক্ত সৈনিকদ্লে পরিবেষ্টিত 
হইয়া, পরাক্রম প্রকাশপুর্বক আপনার রাজারক্ষার জন্ত স্বকীয় হর্গের 
দ্বারদেশে বীর শব্যায় শয়ন করেন নাই। দিলীতে জাঠদিগের স্তায় বীরতেষ্ঠ- 
গণও মাহস, বীরত্ব ও রণকৌশলের একশেষ দেখাইয়া! আক্রমণকারী ইংরেজ 
সৈন্তকে বাঙংবার তাড়িত করে নাই। টিপুর সাহসে, জাঠদিগের পরাক্রমে, 
শ্রীরক্গপট্টন ও ভরতপুর আক্রমণ ইতিহাসে "চির প্রসিদ্ধ রহিয়াছে । অতীতদরশী 
এতিহাদিক বোধ হয়, এই চির প্রসিদ্ধ ঘটনার সহিত দিল্লীর ঘটনার তুঙনা করিতে 
অগ্রসর হইবেন না। অশীতিপর বুদ্ধ মোগল দিলীর নাম মাত্র ভূপতি ছিলেন। 
এই ভূপতির কিরূপ ক্ষমত1 'ও গ্রাধান্ ছিল, তাহা! পূর্বে উক্ত হইয়াছে। ইংরেজ 
২তিহাসিকগণও বৃদ্ধ মোগলের মর্মম্পর্শী যাতনার বর্ণনা করিতে ক্রি করেন 
ন।ই *। ভারতে মোগলসাআাজ্যের প্রতিষ্ঠাতা নানারূপ বিশ্ববিপত্তির মধ্যে 
থাকিয়াও, রসশালিনী কবিতার রচনায় আমোদ লাভ করিতেন। বাবর শাহের 
কবিতাঁরচন!ক্ষমত। তাহার সন্তানগণেও বিকাশ প্রাপ্ত হইয়াছিল। অনেক 
সময়ে রসময়ী কবিতা মোগল তৃপতি'দগের চিত্তবিনোদনের অদ্বিতীয় উপায় 
ছিল। বৃদ্ধ ও অন্ধ শাহ আলম যখন আপনার নিদারুণ ছুর্দশায় একাস্ত সন্তপ্ত 
হইতেন, তখন তিনি কবিতার আলোচনা করিয়া এবং স্বয়ং কবিতা লিখিয়া 
শান্তি লাভ করিতেন। বৃদ্ধ বাহাছুর শাহও আপনার এইরপ ছুর্দশায় একাস্ত 
অধীর হইয়া, শ্বরচিত কবিতায় গভীর মনোযাতনা প্রকাশ করিতেন । উত্তেজিত 
সিপাহীগণ তাঁহাকে পরিবেষিত করিয়াছিল, তাহার সমুদয় ক্ষমত। কাঁড়িয়! লইয়া- 


ক 69061, 07155 27 172 £2%7%728,2, 212-315. 0০9৫-8702%, 22877186274 
2282 1791, 14, . 37-39, 1487/7%, 12757 27127767701, 47, 2৭ 139, 


১১৫- সিপাহীযুদ্ধের ইতিহাস। 


ছিল, তাহার হ্বিভ্বত, রমণীয় প্রাসাদ সৈনিকনিবাসে পরিণত স্্ীরিয়া্িলূ 
তাহার পরিবারের মধ্যে শাস্তিস্থখের ব্যাঘাত জন্মাইয়াছিল ; “তিনি এইরূপ 
অবস্থায় পতিত হুইয়! কবিতায় বলিতেন £-_ 

“আমায় সৈনিকদলে করেছে বেষ্টন, 

নাহি শাস্তি, নাহি হায়! স্থিরতা এখন। 

কেবল জীবন মাত্র রয়েছে আমার- 

তাহাও করিবে তাঁরা অচিরে সংহাঁর 1” 

উত্তেজিত সিপাহীদিগের সমাগমে বৃদ্ধ বাহাদুরের কিরূপ মর্মপীড়া হইয়াছিল, 
তাহা এই কবিতায় পরিস্ফুট হইতেছে । আতঙ্কে, নৈরাশ্তে অধীর হইয়া, এক, 
এক দিন তিনি দরবারগৃহে আমীর ওমরাহছগণের সমক্ষে শ্বেতশ্মস্র গুচ্ছ 
উৎপাটিত করিতেন, এবং মস্তক হইতে উষ্তীষ খুলিয়া! উহ! ছিংড়িতে ছিঁড়িতে 
আপনার এইরূপ ছুর্দশাব মৃলীভূত ব্যক্তিকে অভিপম্পাত দিতেন *। এইরূপ 
অবস্থার মধোও মোগলের প্রাসাদ নিরাশ্রয় ইংরেদদিগের আশ্রয়স্থল ছিল। 
তাহার পরিবারস্থ অনেককে এজন্য উত্তেজিত পিপাহীদিগের সমক্ষে লাঞ্চিত 
হইতে হুয়। মীর্জা মোগলনামক একজন রাজকুমার ইংরেজদিগের পক্ষ সমর্থন 
করাতে সৈনিক বিচারালয়ে উপস্থিত হুইতে বাধ্য হয়েন 11 মীর্জা হাজি 
নামক অন্ত একটি রাজকুমার খুষ্টধর্মীবলম্বীদিগকে লুকাইয়া রাখাতে 
সিপাহীদিগের নিরতিশয় বিরাগভাজন হয়েন। বেগম জীনতমহল ইউরোপীয়" 
দিগের প্রাণরক্ষার চে! করাতে উত্তেজিত লোকের মধ্যে স।তিশর নিন্দার পাত্রী 
হইয়! উঠেন $। 
বৃদ্ধ বাহাদুর শাহের এইরূপ অবস্থা ঘটিয়াছিল। তাহার আত্মীর়গণ এইরূপে 

বিপন্ন ইউরো পীয়দিগের জীবন রক্ষায় যত্বশীল হইয়াছিলেন। তাহার প্রিয়তম! 
গ্রণয়িনী, তাহ।র প্রাণাঁধিক পুক্র বা পৌন্রগণ আপনাদের জীবন সঙ্গটাপন্ন 
করিয়াও এইরূপ মহৎ কার্ধাসাঁধনে সর্ধবদ! উদ্ভত ছিলেন। দুঃসহ মনোযাতনানর 


॥।.14697727, 17222521176 770, 11) 2. 439, 

1 কেহ কেহ নির্দেশ করিয়াছেন, মীর্জ। মৌগল সিপাহীদিগের উৎসাহ্ণাত। ছিলেন। 
17017625, 17107. 14%1279. 364. 

1 718761%) 1%4712% 2712776) 41) ঠ) 439 


দিল্লী। ১১১ 


য় হই দ।ল। হাঙ্গামায় একান্ত বিরক্তি ভোগ করিয়া, বাহাছুর শাহ পরি- 
শেষে ইংরেজেক্স হস্তে আত্মসমর্পণের সঙ্কল্ন করেন। একদিন ইংরেজের শিবিরে 
সংব্চ প্রচারিত হয় যে, শীহ বাহাদুর শাহ-_সমগ্র হিন্দুস্থানের সআ্রাট-_সন্ধি- 
প্রার্থী হইয়া লেক পাঠাইয়াছেন। তিনি সন্ধিস্থাপনের উদ্দেস্তে এইরপ প্রস্তাব 
করিয়াছিলেন যে, দিল্লীর প্রাসাদে ইংরেজের সৈন্যের প্রবেশের জনা নৌসেতুর 
নিকটবর্তী সলিমগড়ের দরওয়াজ! খুলিয়া দেওয়া যাইবে । তদীয় পুর্ববতন 
রাজসম্মান রক্ষ! করিয়া, তাঁহাকে যথানিয়মে পূর্ধনির্দিই্ বার্ষিক বৃত্তি দিতে 
হইবে *। বেগম জীনতমহল এবং দিল্লীর অনেক রাজকুমার ও ওমরাহগণ 
এইরূপ প্রস্ত/বাহসারে সন্ধিস্থাপনের চেষ্টা করিয়াছিলেন । এই প্রস্তাব স্তার 
জন্‌ লরেন্দের গোঁচর হইয়াছিল । কলিকাতায় গবর্ণরজেনেরলের সমক্ষেও উহা 
উপস্থিত হুইয়াছিল। কিন্তু প্রস্তাব কার্যে পরিণত হয় নাই । দুর্ভাগা বাহাছুর 
শাহেরও দুর্দশার অবসান ঘটে নাই। 


* 04০6-270/16) 16196 24 7021%1. 71০7. 11, ঠ, 39. 


তৃতীয় অধ্যায়। 


পেশাবর । 


গেশাবর পরিত)গের প্রস্তাব--ঝেহলম ও শ্যা(লকোট-সেনানয়ক নিকলনের দিলীতে 
গমন--.নুজুফগড়ের ঘুদ্ধ। 


নানাপ্রকার বিদ্ববিপত্তিতে পরিবেষ্টিত হইয়াঁও, ইংরেক্গদৈন্য দিল্লীর পুরো- 
ভাগে অবস্থিতি করিতে লাগিল! তাহার! পঞ্জাব হইতে সাহাযা প্রাপ্তির আশা 
করিতেছিল; পঞ্জাবের প্রধান কমিশনরের উপর তাহাদের দৃঢ় বিশ্বান ছিল। 
তাহার! এই জন্য দিল্লী অধিকারের আশায় বিসর্জন দিয়া)স্থানাস্তরে যাইতে উদ্যত 
হইল না। প্রধান কমিশনরও আপনার কর্তবাপ।লনে উদ্দানীন থাকেন নাই। 
দিল্লী তাহার প্রধান লক্ষ্য ছিল। যে কোনরূপে হউক, উপস্থিত সময়ে দিল্লী 
অধিকার কর! তিনি প্রধানতম কর্তব্য বলিয়! মনে করিতেছিলেন ৷ এই কর্তব্য- 
সম্পাদনের উদ্দেশ্তে তিনি পঞ্জাব হইতে সাহাষ্যকারী সৈনিক দল পাঠাইতে ক্রি 
করেন নাই। প্রধান কমিশনর যখন দিল্লীর চিন্তায় এইরূপ বিব্রত ছিলেন, 
তখন পঞ্জাবের আর এক জন প্রধান রাজকর্মচারী পেশাবরের ভাবনায় অস্থির 
হয়েন। মে মাস অতীত হইতে ন! হইতে মেজর এড ওয়ার্ডিস স্তার জন্‌ লরেন্লের 
নিকটে লিখেন, হিনুস্থানের কার্য্প্রণালী এখন অপেক্ষাকৃত সুশৃঙ্খল 
হইন্নাছে, পঞ্জাবও এখন অপেক্ষাকৃত নিরাপদ হুইয়া উঠিয়াছে। এখন পেশাবরই 
প্রধান চিন্তনীয় বিষয় হইতেছে । যদি পেশাবরে আমাদের প্রাধানা অব্যাহত 
থাকে, তাহ হইলে আমর! সকল স্থানে নিরাঁপদে থাকিব। যদ্দি এই স্থান 
বিপন্ন হয়, তাহ! হইলে সমগ্র পঞ্জাব আন্দোপিত হইতে থাকিবে ।” 

কিন্তু স্তার জন লরেন্সের দৃষ্টি অন্য দিকে ছিল। স্তার-জন্‌ লরেন্ন (পেশ।বরের 
বিষয় ন। ভাবিয়া, দিল্লীর বিষয়ই ভাবিতেছিলেন। দিশ্লী ব্রিটিশ কোম্পানির 
হ্তচ্যুত হইয়াছিল। নানাস্থানের উত্তেজিত সিপাহীদল উহার সমুন্নত প্রাচী" 
রের মধ্যে সবেত হইয়াছিল। উহার প্রশস্ত গ্রাসাদ ব্রিটিশ কোম্পানির প্রতি 
বিদ্বেষপরায়ণ লোকের আরামক্ষেত্র হইয়াছিল। দিপাহীরা উহার, বৃদ্ধ ভূপতিকে 


পেশাবর । ১১৩ 


সমগ্র হিন্দুস্বানের সমাটের পদে প্রতিষিত করিয়া, জনসাধারণের উত্তেজন! বৃদ্ধি 
করিয়ছিল। উহ! সিপাহীদিগের অধিকৃত হওয়াতে লোঁকে ইংরেক্গদ্বিগকে 
হীনবল ভাবিতেছিল। উহার প্রাধান্তলাভে ভারতের বিভিন্ন প্রদেশের বিভিন্ন 
শ্রেণীর উত্তেজিত ব্যক্তিগণ অধিকতর উৎপাহযুক্ত হইয়া! দাঙ্গাহাঙ্গামায় লিপ্ত 
হইতেছিল। সুতরাং স্তার জন্‌ লরেম্ন ভাবিতেছিলেন যে, ভারতে কোম্পানির 
প্রাধান্তস্থাপন দিল্লীর পুনরধিকাবের উপরেই পর্বধাংশে নির্ভর করিতেছে। 
ফ্রান্সের ক্যালে নগর যেমন ইংলগ্ডের মহারাণী মেরির হৃদয়ে দৃঢ়রূপে অঙ্কিত 
চিল, দিল্লী সেইরূপ স্তার জন্‌ লরেছ্সের মনোম'ন্দর সর্ধাংশে অধিকার করিয়া- 
ছিণ। মহার।ণী মেরি মস্তিমকালে ক্যালে নগন্বে বিষয়ে যেরূপ বলিয়াছিলেন, 
স্তার জন্‌ লরেন্নও সেইরূপ বলতে পারিতেন,_-ণযদি আমার দেহত্যাগ হয়, 
তাঁছ। হইলে 'দিল্লী” এই কথাটী মামার জদয়ে সঙ্ষিত দেখা যাইবে ।” তিনি যখন 
দেখিলেন যে, দিল্লী অধিকার কর পময়পাপেক্ষ, '5খন পঞ্জাবে যত নৈন্ত সংগৃহীত 
হইতে পারে, তৎসমুদয়ই দিল্লীতে পাঠাইয়। দিতে ঠাহার একান্ত ইচ্ছ। হইল 
তিনি ৯ই জুন এডওয়ার্ডিদের নিকটে পিখিলেন_-“যদি সাহায্যের অভাবে 
দিল্লীর মবরোধকাঁরীর| বি? দাপন্ন হয়, তাহা হইলে পেশাবরে র ইউরোপীয় সৈন্ত 
তাহাদের সাহাধ্যার্থে পাঠাইবার ইচ্ছ। করিয়াছি । এ সময়ে ?পশাবর-রক্ষার জন্ত 
মামার দোস্ত মহন্মদের সহিত এবপ বন্দোবস্ত হইবে যে, আমীর স্বকীয় সন্ত 
দ্বারা পেশাবর রক্ষা! করিবেন । তিনি যদ আমাদের প্রতি বিশ্বস্ত থাকেন, তাহ 
হইলে পেশাবর তাহাকে চিরকালের জন্য ওয়! যাইবে। স্যার জন্‌ পরেন্দ 
এই বলিয়া লিপি শেষ করেন, “পেশাবর রক্ষা করা আমার হৃদয়গত বাসন । 
কিন্তু একটা বিষয় নিশ্চিত যে, যদি দিল্লীতে আমাদের কোন রূপ বিপদ ঘটে, 
তাহ। হইলে যে সকল সিপাহী আমাদের পক্ষে আছে, তাহাদের অধিকাংশ 
আমাদিগকে ছাড়িয়া! যাইবে।” 

প্রধান কমিশনরের এই প্রস্তাব অবগত হইয়া, এড ওয়ািন্‌ চমকিত 
হইলেন। সেনাপতি কটন এবং নিকল নও তাহার স্তাস্ব স্তত্তিত হইয়। উঠিলেন । 
পেশাবরকে তাহার! সমগ্র পঞ্জাবরক্ষার অদ্বিতীয় অবলম্বন বাঁলয়ামনে করিতেন। 
এই অবলম্বন নই হইলে নুবিসৃত পঞ্চনদ যে, অধঃপত্তিত হইবে, তদ্বিষয়ে 
তাহাদের দৃঢ় বিশ্বাস ছিল। এখন তাহার! প্রধান কমিশনরকে এবিষয়ে নিরম্ত 

১৫ 


১১৪ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


করিতে দৃঢ়গ্রতিজ্ঞ হইয়া উঠিলেন। দিপ্লা অধিকার করা যে প্রয়োজনীয়, 
তাহ! এডওয়াডিদ্‌ জানিতেন, কিন্তু পেশাঁবরই তাহার সর্ধন্বের মধ্যে 
পরিগণিত ছিল। তিনি স্তার জন্ লরেন্সের নিকটে লিখিলেন, পেশাবর 
পঞ্জাবের নোজর ন্বরূপ ; যদি এই নোঞ্গর তুলিয়! লওয়া হন্ন, তাহ! হইলে, সমগ্র 
জাহাজ দমুদ্রে আন্দোলিত ও নিমজ্জিত হইবে। ইহার পর তিনি আমীর দোস্ত 
মহম্মদের বিশ্বস্ততা দন্দেহ প্রকাশ করিলেন। এ বিষয়ে প্রধান কমিশনরের 
মতের সছিত তাহার মতের এঁক্য হইল না। তিনি ম্পঞ্টাক্ষরে উল্লেখ করিলেন, 
“আমীর দোস্ত মহল্মদ যদি আমাদের হিতৈষী বন্ধু হয়েন, তাহা হইলে তিনি 
মর্তযলোকবাসী আফগান নহেন। ভারতে আমানের অন্ন জল উঠিয়াছে, 
এই ভাবিয়া, আমীর যা্দ আমাদের শত্রুপক্ষের অনুগমন ন| করেন, তাহা! হইলে, 
তিনি দেবলোকবাসী দেবদৃত। প্রস্তাবাস্ুসারে কাধ্য হইলে, ইউরোপীয়ের 
ফিরিয়! আদিতে পারিবে না। কাবুলের ঘটনা পুনর্ধার আমাদের সম্মুখে 
আসিয়। পড়িবে 1 

এড ওয়াভিসের লিপি প্রধান কমিশনরের নিকটে উপস্থিত হইলে, এরধান 
কমিশনর ধীরভাবে তাহার সহযোগীর যুক্তির পর্যযালোচনা করিলেন । কিন্তু তিনি 
এ যুক্তির গুরুত্ব বুঝিয়াও, তাহার সহিত একমত হইতে পারিলেন না। এখনও 
দিল্লী তাহার চিন্তার বিষয়ীভূত হইয়া রহিল, এখনও তিনি পেশাবরে অধিকার. 
স্থাপন অপেক্ষ! দিল্লী সধিকার করাই অধিকতর প্রয়োজনীয় বলিয়। বোধ করিতে 
লাগিলেন। ইহার কিছুদিন পরে দিল্লীতে বেরেলীর উত্তেজিত সিপাহীদলের 
উপস্থিতিসংবাদ তাহার নিকটে পঁহছিল। সংবাদ পাইয়াই, তিনি এড ওয়াডিসের 
নিকটে টেলিগ্রাম করিলেন যে, যদি দিল্লীতে ইউরো পীয়দিগের অবস্থা অধিকতর 
মন্দ হয়, তাহ হইলে, তিনি পেশাবর সম্বন্ধে যে প্রস্তাব করিয়াছেন, তাহ 
কাধে পরিণত করিবেন। এবারেও কটন ও এড ওয়ারিস নিরস্ত থাকিলেন 
ল1। তাঁহারা আবার আপনাদের যুক্তি গ্রদর্শনে উদ্যত হইলেন) আৰু প্রধান 
কমিশনরকে আপনাদের মতে আনিবার জন্ত ধীরত। ও তেজন্বিত৷ সহকারে 
পেশাবররক্ষার প্রয়োজনীয়তার নির্দেশ করিতে লাগিলেন। এড.ওয়াডিস 
আগনার হৃদয়ের আবেগ চাপিয়। রাখিতে পারিলেন না। তিনি স্পঞ্ঠীক্ষরে 
লিখিলেন, প্যদি দেনাপতি রীড্‌ ৮৯৯ অ!ট হাজার সৈনিকপুরুষ লইয়া দিশ্লী 


পেশাবর ১১৫ 


অধিকার করিতে ন! পারেন, তাহা হইলে তিনি নয় হাজার বা দশ হাজার 
লইয়াও উহ! অধিকার কর্রিতে পারিবেন ন|। ধদ আপনি গঞ্জাবে আমাদের 
প্রাধান্ত অব্যাহত রাখেন, তাহ! হইলে সমুদ্রতীরবর্তী স্থান হইতে ভারতবর্ষ 
পুনরধিকার কল্পিবার স্থুবিধ। করিয়। দিতে পারিবেন। মধ্যভারতবর্ষে যাহাই 
ঘটুক ন! কেন, যদি আমর! সমুদ্রতটবর্তী প্রধান নগর এবং এই সীমান্তরাজ্য 
মধিকারে রাখি, তাহা হইলে আমাদিগকে কোনরূপে অধনত হইতে হইবে না। 
আমাদের এই বিষন্ন লইয়! উভয়ের মধ্যে গৃহবিবাদ উপস্থিত হইয়াছে, এবং ইহ! 
আমাদের নিগের বাড়ীতে একটী হাঙ্গা মাস্বরূপ হইয়াছে । এখন যাহাতে কাজ 
হয়, এরূপ রাজনীতির অন্ুুমরণ করাই আপনার কর্তব্য । আপনি সেনাপতি 
রীডের পাহাধ্যার্থে যে সকল সৈম্ত পাঠাইয়াছেন, তৎসমুদয় লইয়! ষদ্দি সেনাপতি 
দিল্লী অধিকার করিতে ন1। পারেন, তাহ হইলে দিল্লী অধিকারের চেষ্টা না 
করাই ভাল *।” 

এদিকে প্রধান কমিশনর গবর্ণরজেনেরলকে উপস্থিত বিষ জানাইলেন। 
সহযোগীদিগের সহিত মতবিরোধ ঘটিলেও তিনি ধীরতার সীমা অতিক্রম করেন 
নাই। তিনি ধীরভাবে সহযোগীদিগের কথার আলোচনা করিয়াছিলেন ; 
ধীরত।বে সমুদয় বিষয় গব্ণরজেনেরলকে জানাইয়।ছিলেন 7; এখন পূর্বের স্তায় 
ধীরভাবে তাহার আদেশের গ্রতীক্ষ! করিলেন। এই সময়ে কলিকাতা হইতে 
পত্রাদি পছছিতে অনেক বিলম্ব হইত। দিপাহীদিগের দমুখনে সহজ পথে 
বার আসিতে পারিত ন|। ন্তার জন্‌ লরেম্ল গবর্ণরজেনেরলের 
উত্তরগ্রাপ্তির বিলম্ব দেখিয়।, আবার তাহার নিকটে এই বিষয় লিখিলেন। 
কিন্ত এই পত্র পহুছিবার পূর্বেই গবর্ণরজেনেরল এড২ওয়াডিমের অনুকূলে উপস্থিত 
বিষয়ের মীমাংস1 ফরিয়াছিলেন। স্থতরাং প্রধান কমিশনরের মতানুসারে 
কাধ্য হইল না। আমীর দোস্ত মহম্মদ পেশাবররক্ষার ভার গ্রহণ করিতে 
পারিলেন না। পেশাবর পঞ্চনদের সহিত সংযোজিত রহিল। উহাতে ইংরেজের 
প্রাধান্ত পূর্বের স্তায় অক্ষুণ্ন থাকিল। 

দিলী অধিকারের জন্ত পেশাবর-ত্যাগের প্রস্তাব এইরূপে পরিত্যক্ত হইল। 


* £202,56%/09 772%, 7০ 44, £%. 614, 616. 


১১৬ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


স্তার জন্‌ লরেন্দ উপস্থিত বিষয় যেরূপ অভিনিবেশের সহিত ভাবিয়া! দেখিয়া. 
ছিলেন, বোধ হয়, আর কেহই সেরূপ দেখেন নাই। জুন এবং জুলাই মাসে 
দিল্লীর ইংরেজ সেনানায়কের৷ যেরূপ বিপন্ন, যেরূপ ছুর্দশাগ্রস্ত, যেরূপ 
বিশ্নবাধায় পরিবেষ্টিত হইয়া, কাতরভাবে মর্ভেণী কথ! স্তার জন্‌ লরেন্সকে 
জানাইয়াছিলেন, তাহাতে প্রধান কমিশনরের হৃদয় বিচলিত হ্ইয়াছিল। 
তিনি বুঝিতে পারিযাছিলেন যে, এই বধলধীন ও বিপন্ন সৈনিক্দিগের বলবৃদ্ধি 
করা কেবল শ্রাহার উপরেই নির্ভর করতেছে । এই বিষয়ে অমনে- 
বোগী হইলে, তাহাকে একটা গুরুতর ও প্রধান বর্তব্যের অপলনলনিত 
পাপে লিপ্ত হইতে ইইবে। পেশাবর পররত্যাগ করিলে যে, অনিষ্ট ঘটিবে, তাহ! 
তিনি জানিতেন, কিন্তু দিল্লা অধিকারে নিরন্ত হওয়া এবং পেশাবর পরিত্যাগ 
কর, এই ছুইয়ের অনিষ্টকাপিতার তুলন! করিয়া, তিনি প্রথমটাকেই অধিকতর 
অনিষ্ঠকর বলিম সিদ্ধান্ত করিয়াছিলেন। দিল্লী হিন্দুস্থানের উত্তেজিত সিপাহী- 
" গণের বসতিস্থল হইয়াছিল। বৃদ্ধ মোগলভূপতির নামে ইংরেজদিগের বিপক্ষে 
যুদ্ধ হইয়াছিল । হিন্দু ও মুসলমান, উত্ঁয়েই ফিরিঙগিবিনাশের জন্ত বদ্ধপরিকর 
হ্ইয়] উঠিয়াছিল। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের অধিবামিগণ দিল্লীতে মোগ' 
লের পুনরাধিপত্য প্রতিষ্ঠিত দেখিয়া, ইংরেজদিগকে হীনবল বণিয্া। মনে করিতে- 
ছিল। সুতরাং এ সময়ে দিল্লী অধিকার করা কর্তৃপক্ষের নিকটে অধিকত্তর 
সঙ্গত বোধ হইয়াছিল। ইংরেজ সৈনিকের! দিল্লী অবরোধ করিতে গিয়া 
আপনারাই অবরুদ্ধের মত রহিয়াছিল । সপ্তাহের পর সপ্তাহ, মাদের পর 
মাস অতিবাহিত হইণে লীগিল, কিন্ত অবরোধকারীদিগের অবরুদ্ধভাব ঘুচিল 
না। শথন সকলের দৃষ্টি এইট সৈনিকদলের উপর নিপতিত হইল। সঞ্লেই 
মনে করিল যে, এঠ বার ইংরেজের প্রাধান্ত বিলুপ্ু হইল। সিপাহীদিগের পরা- 
ক্রমে ইংরেগের পরাক্রম বিনষ্ট হইয়! গেণ। মোগলের বিজয়পতাক1 বার 
ভারতে উড্ডীন হইল। ভা রতবরায়গণ যখন এইরূপ চিন্তাতরক্গে আন্দোলিত 
হইতেছিল, এইরূপ ভাবন। প্রধাহে ভাসিয়। যাইঠ্ছিল, তখন স্ত।র জন লরেন্স 
স্থির থ।কিতে পারলেন ন।। ঠিনি চিরপ্রিয় পেশাবরের মমতায় বিসর্জন দিয়া, 
দিশ্লীতেই আপনাদের বলবৃদ্ধি করিতে উদ্ভত হইলেন । সময় ও অবস্থার দিকে 
দৃষ্টিপাত করিলে, তাহার এই কারা ইতিহাসে নিন্দনীয় হইতে পারে না । তিনিও 


ঝেহলম্‌ । ১১৭ 


অনুরদর্শিত| ব1 অনমীক্ষ্যকারিতায় কলঙ্কিত হইতে পারেন না । স্তার জন্‌ লরেন্স 
পেশাবর পরিত্যাগের প্রস্তাব করিলেও তত্রত্য ইউরোপীন্'দ্গকে বিপন্ন করিতে 
উদ্ভত হয়েন নাই। তিনি ইউরোপীয় বালকবালিকা ও কুলমহিলাকে পি্ধুনদের 
এপারে আনিবার বন্দে বস্ত করিয়।ছিলেন । 

নববিজত পঞ্জাব রাজ্য দিও সাধারণতঃ প্রশান্তভাবে ছিল, তথাপি উহার 
স্থানে স্থানে অশান্তির চিহ্ন দেখ। যাইতেছিল। স্থালাস্তরের উত্তেজিত সিপাহী- 
দিগের নাম পঞ্জাবের কোন কোন [সিপাহীদলও ব্রিটিশ কোম্পানির বিপক্ষ হুইয়। 
উঠে। এই উত্তেজনায় ঝেঞলম্‌ ও শ্তালঞোটে বিপ্লব সংঘটিত হয়। 

ঝেহলম্‌ ব1 বিতস্তার তীরবস্তী গৈনিকনিবাসে ১৪ চৌদ্দ গণিত সিপাহীদল 
অবস্থিতি করিতেছিল। স্ত।র জন্‌ লরেন্ম যখন দিল্লীর ঘটনায় বিতর ছিলেন, 
তখন ইহার! সাতিশয় উত্তেজিত হওয়াতে, তিনি ঈহাদের নিরক্্ীকরণের জন্ত 
কতিপয় ইউরোপীয় 'সৈগ্ঠ ও কামান পাঠাইয়। দেন। কর্ণেল এলিম্‌ এই 
সৈনিকদলের অধ্যক্ষ হয়েন। প্রধান কমিশনর নিরন্ত্রীকরণের যে প্রণালী 
নির্ধারণ করিয়া দিয়।ছিলেন, কর্ণেণ তপনুসারে কাধষ্য করেন নাই। এইরূপ 
কার্ষো সিবিল কম্মচারী অপেক্ষ। সৈনিক কর্মচারীৰই অধিকতর মভিজ্ঞঠ। আছে 
মনে করিয়া, তিনি স্বরৃত প্রণ।লী অন্চস|রে কার্ধা করিতে উদ্যত হয়েন। ঈদৃশ 
বিষয়ে সেনানায়কের এট অভিমান বিম্মযমকর নহে। ঝেহলমের 
সিপাহীরা যখন 'আপনাদের *নিকনিধাসের অপর দিকের ভূমিতে ইউবোগীয় 
সৈনিক পুরুষর্দিগকে শ্রেণী বন্ধ হইতে দেখিপ, তখন অবশ্তন্তাবী ঘটন! জানিতে 
তাহাদের কাপবিলগ্থ হইল না। তখন তাহাদের প্রতৃভান্ত, প্রভূর প্রতি 
বিশ্বাস, প্রভুর আদেশপরতন্ত্রতা সমস্তই অন্তহিত হইল। তাহারা আ'ধনায় ক- 
দিগের আদেশ ব| আগ্রহপুণ উপদেশে কর্ণপাত না করিয়া, আপনাদের 
বন্দুক ভরিতে লাগিপেন। অধিনায়কের! দেখিলেন যে, অধীন নৈনিকদলের 
উপর তাহাদের ক্গমত| অন্তহিত হ্য়াছে। মুহুপ্ত কাল পূর্বে যাহ!র! তাহাদের 
খিন। আদেশে এক পদও অগ্রসর হই না, তাহারা এখন দ্ব প্রধান হইয়। আত্ম- 
পরাক্রম ্রুকাশের চেষ্ট৷ করিতেছে । ইহাতে দেনানায় কদিগের যুগপৎ বিষাদ ও 
আতঙ্ক উপস্থিত হুঈল। €সনানায়কের। আর আপনাদের নৈনিকদিগের পারে 
দণ্ডায়মান থাকিতে সাহসী ন! হইয়া, নিরাপদ হইবার জন্ত ইউরোপীয় সৈনিক- 


১১৮ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


দলে গমন করিলেন। সিপাহীর) অতঃপর সৈনিকশ্নিবাদস্থিত, প্রশস্ত ইষ্টকালয়ে 
সমবেত হইল । কেহ কেহ আপনাদের মৃন্ময় কুটারে গিয়। ইউরোপীয় সৈনিক- 
দিগের কার্য দেখিতে লাগিল। এ দিকে ইউরোপীয় সৈশ্ত একবারে নিপাহী- 
পিগের মধ্যে গিঙা পড়িল। ইংরেজপক্ষের মুলতানী অশ্বারোহিগণ এসময়ে 
সবিশেষ সাহস ও বিক্রমের পরিচয় দতে লাগিণ। কিস্তু সিপাহীদিগের গুলি- 
বৃষ্টিতে তাহার।ও স্থির থাকিতে পারিল ন।। ইউরোপীয় সৈস্ কামান সন্নিবেশিত 
করিয়। গোলাবর্ষণে প্রবৃত্ত হইল। কিন্তু নিকটবণ্তিতা প্রযুক্ত সিপাহীদ্দিগের 
বন্দুকের গুলিতে যেরূপ ফল হইতে লাগিল, ইংরেজের কামানে সেরূপ ফলোদয় 
হইল না। পিপাহীদিগের নিরস্তর গুলিবৃষ্টিতে ইংরেজ সৈস্ত ব্যতিব্যস্ত হুইয়। 
পড়ল। সিপাহার! যখন এইরূপ পরাক্রম গ্রকাশ করিতেছিল, অবিশ্রাস্ত গুলি 
বৃষ্টিতে খন ইংরেঙ্জের কামানের কাধ্য বিফল কারয়। ফেলিতেছিল, এবং 
অশ্বারোহীদিগকে নিদারুণ অস্ত্রাঘ/তে যখন উদ্ভ্রান্ত করিয়া তুলিতেছিল, তখন 
ব্রিটিশ পদাতিগণ তাহাদিগকে আক্রমণ কারল। ইহাদের আক্রমণ ব্যর্থ হইল 
না। সিপাহীদিগের অধুযুসিত ইঞ্ঁকালয় অধিকৃত হইল। দিপাহীরা মৃন্ময় 
কুটীর পরিত্যাগ পূর্বক গেলাবৃষ্টির মধ্যে সেনানিবাসের বামপার্বসহথিত পল্লীতে 
গ্রবেশ করিল। | 

এই সময় মধ্যাহ্ন কালের প্রচণ্ড সুর্যা চারি দিকে যেন অগ্রিবুষ্টি করিতেছিল। 
ইংরেজ সৈম্ত অসহনীয় উত্তাপে নিরাতিশয় অবসন্ন হইয়। পড়িল। তাহাদের এক 
জন অধিনায়ক সাংঘাত্তিকরূপে আহত হওয়াতে রণস্থল হইতে অপসারিত হুইয়া- 
(ছিলেন। আর এক আর্মি উত্তেজিত সিপাহীদিগের অন্ত্রাঘ।তে দেহত্যাগ করিয়া- 
ছিলেন। এতত্বযতীত অনেক সৈনিক পুরুষ ও যুদ্ধান্ব রণক্ষেত্রশায়ী হইয়াছিপ। 
ইংরেজপক্ষের সৈনক্গণ রা'ত্র ছিগ্রহর হইতে পর দিন মধ্যহ্ন পধ)স্ত সামরিক 
কার্ষ্যে নিয়ো্জিত থাকাতে পারশ্রান্ত হইয়। পড়িয়ছিল। সুতরাং এ সময়ে 
শ্বভ।বের নিয়মের ব্যতিক্রম হইল না। পরিশ্রাস্ত সৈনিকের! কিয়ৎকাল বিশ্রাম 
করিতে অনুমাত্ত পাইল। কিয়ৎকালের জন্ত উত্তেজিত সিপাহীর্দিগের সহিত 
যুদ্ধে নিরন্ত থাকিয়!, তাহার! ঘোরতর পরিশ্রমগ্জনিত অবসন্নত। দুর করিতে উদ্ধত 
হইল। অপরাহ্ণ চারিটার সময়ে তাহা91 সিপাহী!দগের অধ্যুসিত পল্লী আক্রমণ 
করিবার আদেশ পাইল। এ সময়েও প্রচণ্ড উত্তাপ ছিল। এই উত্তাপে ইংরেজ 


ঝেহলম্‌। ১১৯ 


সৈন্ত নিপাহীদিগের অন্ডিগুখে অগ্রসর হইল। সিপাহীরা বৃক্ষের অস্তরালে 
থাকিয়া, তাহাদের প্রতি মুহুমুছঃ গুপিবৃষ্টি করিতে লাগিল। ইউরোপীয় সৈন্কের 
সহিত কামান ছিল। কিন্তু বিপক্ষগণ অধিকতর নিকটবন্তী থাকাতে কামান 
তাদৃশ কার্ধযাকর হইল ন!। পক্ষান্তরে সিপাহীদগের গুলিতে ইউরো গীয়দিগের 
বিস্তর ক্ষতি হইতে লাগিল। ইউরোপীয়গণ বিপক্ষের গুলিবৃষ্টি নিরুদ্ধ করিতে 
ন| পারিয়া পশ্চাৎ হটিয়া গেল। তাহাদের একটা কামান পিপাহীদিগের হল্য- 
গত হইল। দিপাহীগণ এই কামানের সাহায্যে পশ্চাদ্ধাবিত ইউরোপীয়দিগের 
উপর গোলাবৃষ্টি করিতে লাগিল ' সিপাহীরা এই যুদ্ধে নিরদ্িশয় তেজস্থিতা 
দেখাইয়াছিল। তাহারা আপনাদের সন্নিবেশস্থল হইতে একপদও বিচলিত 
হয় নাই। তাহাদের পরাক্রমে ইংরেজসৈন্কে পরাজিত হইয়া, পশ্চাৎ হটিয়। 
যাইতে হয়। 

ইংরেজ সৈন্য এইরূপে বিপক্ষ গিশাহীদিগের পরাক্রমে হুটিয়া! গেণ। সেই 
দিন আর তাঁঠার! ুদ্ধার্থে গগ্রদর হইপ না। পর দিন উধাকালে আবার যুদ্ধের 
আয়োজন হইল। উভয় পক্ষ যদ্ধবেশে সজ্জিত হইয়া, বিস্তৃত ক্ষেত্রে সমবেত 
হইতে লাগিল। বিস্তু স্্যোদয় হইলে বিপক্ষ সিপাহীরা আপনাদের স্থান 
পরিত্যাগ করিয়া গেল। যুদ্ধে ইহাদের অনেকে দেহ ত্যাগ করিষাছিল, কেহ 
কেহ বিতন্তায় নিমজ্জিত হইছিল, কেহ কেহ কাশ্মীররাঞ্যে আশ্রয় গ্রহণ 
করিয়াছিল, কেহ কেহ পুলিশের হস্তে নিপতিত হইয়ছিল। গবর্ণমেণ্ট ইহাদের 
প্রতোকের জন্ত ত্রিশ টাক! পারিতে।ষিক দিবার ঘোষণা! করিয়াছিলেন। যাহার! 
কাশ্মীরে গিয়াছিল, তত্রত্য কর্তৃপক্ষ তাহাদিগকে ইংরেজ রাঁজপুরুষদিশের হস্তে 
সমর্পণ করেন । কামানের গে।লায় তাহাদের দেহ ছিন্ননিচ্ছিনন হইয়া! যায়। 
এইরূপে ঝেছলমের ঘটনার পরিসমাধ্ি হয়। দিপাহীদিগের দল বিচ্ছিন্ন এবং 
তাহাদের অনেকে মুত্যুমুখে পাতিত হইলেও প্রধান কমিশনর সন্তোষ প্রকাশ 
করেন নাই। ইংরেজ সেনানায়ক যে ভাবে আপনার কার্য করিয়াছিলেন, 
তাহাতে প্রধান কমিশনরের বিরক্তির একশেষ হইয়াছিল । ঝেহলমের ঘটনায় 
বৃটিশ সৈষ্পুর বীরত্বগৌরব অক্ষুণ্ন ও সামরিক শৃঙ্খল! অব্যাহত থাকে নাই। 
সহজ কথায়, বৃটিশ কোম্পানির অশ্ব/রোহী, পাতি ও গোপন্দাজ সৈম্ত এক 
দলের কতকগুলি সিপাহীর « রাক্রমে পরাজিত হইয়াছিল । 


১২০ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


শ্তালকোট ঝেহলমের ৭* সত্তর মাইল দূরে অবস্থিত। পঞ্জাবের অন্ঠান্ত 
সৈনিক ষ্টেশনের মধ্যে শ্টালকোট একটা প্রধান ষ্টেশন । শ্াস্তর সময়ে এস্থানে 
বহুসংখাক ইউরোপাঁয় সৈম্ত অবস্থিতি করিত। শ্থবিস্ৃত সেনানিবাস, বৃহৎ 
অক্টাপিকা, মনোহর উগ্ভান গ্রভৃতিতে শ্ঠালকোট সুশোভিত ছিল। ইউ- 
রোপীয়দিগের অনেকগুলি উপাসনামান্দর এই স্থানে তীহাদের প্রাধান্টের 
পরচয় দিতেছিল। ইউরোপীয়গণ শাস্তির সময়ে প্রি্নতম। 'প্রণয়িনী ও স্নেহাম্পদ 
সন্তানগণের সহিত এই স্থানের স্থুদজ্জিত গৃহে নিরুদেগে অবস্থিতি করিতেন । 
স্থরম্য উদ্ানে প'রভ্রমণ করিয়! 'আমোদিত হইতেন ) উপাসনামন্দিরে উপস্থিত 
ধইয়| ঈশ্বরের ারাধনায় নিবিষ্টচিন্ত গাকিতেন। এইবপে শ্তরলকে।ট স্টাহ।-. 
(দর শাস্তি, তাহাদের আমোদ এবং তাহাদের ম্খের স্থান ছিপ। ১৭৫৭ আবের 
প্রারস্তে ্তালকোটের ইউরোপীয়দিগের মধ্যে এই ম্্খ, শাস্তি ও আমোদের 
কোনব্ধপ ব্যাঘাত জন্মে নাই। মে মাসের প্রারস্তে সিপাহী্িগের মধো একটা 
অমুগক জনরব গ্রচাররত হয় যে, ইংপণ্ডের বাজধ।ন। লগুন হুতে তাহাদের 
জাতি নাগ করিবার জন্ত আদেশ প্রচ।রিত হইয়াছে । এই জনরবে তাহা? 
উত্তেজিত হইলেও উচ্ছঙ্খপভাবের পরিচয় দেঘ্ নাই, বা ইউরোপীয়দিগের 
বিরুদ্ধে সস্ত্র সঞ্চালন পুর্ব তাহাদিগকে বিপদাপল্ন করিয়া তুলে নাই। 
শ্তালগাকোটে যে সকল ইউরোপীয় সৈন্য ছিল, তাহ।র! দিল্লীতে যাইবার জন্ত 
সেনানায়ক নিকল সনের দলভূক্ত হয়। 'এতন্যতীত ৫২ ও ৩৫ গণিত এতদ্দেশীয় 
পদাতিদল এবং ৯ গণত অনিয়মিত অশ্বরোহিদলের একাংশ নিকলসনের 
সৈনকদঙে প্রবেশ করে। স্থতরাং শ্রালকোটে কেবল ৯ গণিত নশ্ব!রোহি- 
দলের অবশিষ্টাংশ এবং ৪৬গণিত এতন্দেণীয় পদ।তিদ্ল থাকে । ব্রিগেডিয়ার 
ব্রিণ্ড উপদ্থিত সময়ে শ্রা/লকে।টের সৈনিকনিবাসের অধ্যক্ষ ছিলেন। শিখযুদ্ধে 
ই'হার কার্যযতৎপরতা পরিষ্ক হইয়াছিল । ইহার স্থুলোন্বত কলেবর তে জ- 
স্থিত। ও সাহসের আশ্রয়স্থল ছিল। ইনি শ্ঠালকোটের স্তায় একটী প্রধান 
ষ্টেশন ৪উরোপীয় সৈনিবশুন্ত করিবার একান্ত বিরোধী ছিলেন; অন্ততঃ ২৫০ 
শত সৈন্ত এন্লে রাখিতে কর্তৃপক্ষকে অনুরোধ করিয়াছিলেন। কিন্তু ইহার 
অনুরোধ রক্ষিত হয় নাই। কর্তৃপক্ষ ইহাকে নিরাপদ হইবার জন্ত এতদে- 
শীয় সৈনিকিগকে নিরন্ত্র করিতে অনুমতি দিয়াছিলেন। কিন্তু ইনি নিরস্ত্বী- 


শ্রালকোট । ১২১ 


করণে উগ্ত ইয়েন নাই । ইহার বিশ্বাস ছিল যে, এতদেশীয় সৈনিক পুরুষগণ 
|সহদা '্জাহাদের বিরুদ্ধে সমুখিত হইবে না। নির্ত্ীকৃত হইলে বরং তাহারা 
সমধিক উত্তেজিত হুইয়৷ উঠিবে। ব্রিগেডিয়ার ইহ! ভাবিয়া, সশস্ত্র সিপাহীদিগের 
সহিত সেই প্রশস্ত সৈনি কনিবাসে অবস্থিতি করিতেছিলেন। 

জুলাই মাসের প্রথম সপ্তাহ শেষ হইলে শ্তালকোঁটের ইউরোপীয়দিগের 
কেহ কেহ ঝেহলমের ঘটনা অবগত হইলেন। সংবাদ যখন ইউরোপীয়- 
দিগের গোচর হয়, তখন তত্রত্য সিপাহীগণ উহা! জানিতে পারে নাই । ঝেহলমও 
স্তালকোটের মধ্যে সংবাদগমনাগমনের পথ অবরুদ্ধ হইয়াছিল, যেহেতু গবর্ণমেণ্ট 
্আল্কোট ও ঝেহ লমের মধ্যবর্তী ইরাবর্তী ও বিতস্তার সেতু ভগ্ন করিয়া 
ফেলিয়াছিলেন। কিন্তু পথ অবরুদ্ধ হইলেও সিপাহীদিগের নিকটে সংবাদ 
আসিতে বিলম্ব হইল না। উপস্থিত সময়ে ভারতবর্ষের সমগ্র প্রধান স্থান গুলি 
যেন, সিপাহীদিগের সমক্ষে একীভূত হইয়াছিল। স্থান গুলি পরস্পর দূরবর্তী 
বা নিকটবর্তী হউক, তৎসমুদয়ে গমনাগমনের পথ অবরুদ্ধ বা বিমুক্ত থাকুক, 
দিপাহীগণ যে কোন স্থানে অবস্থিতি করিত, সেই স্থানে থাকিয়াই, তাহারা 
অন্ঠান্ত স্থানের সংবাদ জানিতে পারিত। ঝেহ্লমের ঘটনার অব্যবহিত পরে 
উহার সংবাদ শ্ত।লকোটের সিপাহীর্দিগের নিকটে উপস্থিত হইল। ৯ গণিত 
অশ্বারোহিদলের .যে সকল সিপাহী দিলীগামী সৈনিকদলে প্রবেশ করিয়।ছিল, 
তাহাদের ছুই এক জন অমৃতসর হইতে ছুটা লইয়া আইসে। ইহার! ঝেহমের 
১৪ গণিত সিপাহীদিগের কথ! শ্তালকোটের সহযোগীদিগের মধ্যে প্রকাশ করে। 

সহযোগীর কথায় শ্তালকোটের সিপাহীগণ সাতিশয় উত্তেজিত হইয়৷ উঠিল। 
দিল্লীগামী সৈনিকদল অমৃতসরে উপস্থিত হইয়াছে । সম্ভবতঃ তাহার! শ্ঠাল- 
কোটে উপস্থিত হুইবে। তাহাদের উপস্থিতিতে শ্ালকোটের সিপাহীদিগকে 
নিরন্ত্রীকৃত করিতে হইবে । এই আশঙ্কায় শ্তালকোটের সিপাহীগণ অধিকতর 
বিচলিত হইল। এদিকে তাহার! জানিতে পারিল যে, দিল্লীর মোগল ভূপতির 
পত্র লইয়া, এক জন সংবাদবাহক উপস্থিত হইয়াছে। এই পত্রদধারা বৃদ্ধ মোগল 
ভূপতি তাহাদিগকে দিল্লীতে যাইবার জন্ত আহ্বান করিয়াছেন। সুতরাং তাহারা 
স্থির থাকিতে পারিণ না। ৮ই জুলাই রাত্রিতে তাহারা আপনাদের কার্ধ্- 


প্রণালী [নর্ধারণ করিল এবং ফিরিঙ্গিগণ কোনরূপে কোন দিকে পলায়ন করিতে 
১৬ 


১২২ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


না পারে, তাহার উপায়বিধানে সচেষ্ট হইল। এখন তাহাদের বিশ্বস্ততা ও 
প্রতৃভক্তি দূরীহৃত হইল) তাহারা এখন ফিরিঙ্গীর শোণিতপাতে দৃঢ় প্রতিজ্ঞ 
হইয়। উঠিল। শ্তালকোটের হতভাগা ইউরো পীয়দিগের হদৃষ্টচক্ত নিয়গামী 
হইল । 

পর দিন প্রাতঃকালিক তোপধ্বনি হইবার পুর্বে সিপাহীগণ সচ্জিত হইয়া, 
পূর্ব সঙ্কল্প অনুসারে কার্ধ্যারন্ত করিল। এই সনয়ে তাহাদের “দীন্‌ দীন”, 
রবে চারি দিক পূর্ণ হইল। হউরোপায়়েরা এই বিকট রবে সমন্তরমে 
শয্যা হইতে উখ্িঠ হইল। এই অশ্রতপুর্ক্ব কোলাহলের কারণ জানিতে 
আর বিলম্ব হইল না। আফিসরগণ তাড়াতাড়ি অশ্বে আরোহণ করিয়া, 
কাওয়াজের ক্ষেত্রের দিকে ধাবিত হইলেন। ৯ গণিত অর্বারোহিদল এ 
সময়ে যুদ্ধবেশে সজ্জিত হইর। অশ্বে আরোহণ করিয়াছিল। ৪৬গপিত পদীতি- 
দল অন্ত্রপরিগ্রহ পূর্বক ভয়ঙ্কর কার্ধ্যসাধনে উদ্যত হইয়াছিল। ইটরোগীয়- 
গণ সহস। এইরূপ বিপস্তিজাণে পরিবেষ্টিত হইলেন। তাহাদের কোনন্নূপ 
ভাল বন্দোবস্ত ছিল ন। এদ্কে তাহাদের কুলকামিনী ও শিশুসন্ত।নদিগের 
খ্য। অধিক ছিল। কোন ইউরোপীর সৈম্ত এসময়ে তথায় উপস্থিত ছিল 
না। সুতরাং তাহারা উত্তেজিত সিপাহীর্দিগের গতিরে|ধে একান্ত অপমর্থ 
হইলেন। গ্ঠলিকফোটে শিখসর্দার তেজ সিংহের একটি বাটী ছিল। উহ! 
পুরাতন ছর্ণ নামে কথিত হইত। এখন এ ছূর্গে আশ্রক়্গ্রহণ কর! ব্যতীত 
ইটরোপীয়দিগের আর কোন উপায় রহিল না। কেহ কেহ নিরাপদে 
ধঁ দুর্গে উপনীত হইলেন। কেহ কেহ যাইতে যাইতে পথে উত্তেজিত 
সিপাহীদিগের অস্ত্রাধাতে আত্মবিসর্জন করিলেন। এই সময়ে উত্তেজিত 
লোকে যেরূপ জিঘাংদার পরিচয় দিয়/ছিল, কেহ কেহ সেইরূপ দয়! ও কোম- 
লতা দেখা ইয়া ও, ইউরোপীয়দিগকে আসন্ন মৃত্যু হইতে রক্ষা কাঁরয়াছিল। 
একজন ইউরোপীয় সেনানাক়ক ব্রিগেডিয়ারের নিকটে উপস্থিত হইয়া, তাহাকে 
তাড়াতাড়ি পুরাতন হুর্গে পলাইতে কহিলেন, কিন্তু বুদ্ধ ব্রিগেডিয়ার প্রথমে 
সম্মত হইলেন না। শেষে সহযোগীর্দিগের একান্ত অনুরোধে অশ্বারোহণে, 
পুরাতন হুর্ণে যাত্রা করিলেন কিন্ত তাহার নিষ্কৃতিলাভ হইল না। উত্তেজিত 
অশ্বারোহী দিপাহীগণ তাহার পশ্চাঞ্ধাবিত হইল। তাহাদের এক জনের 


শ্যালকোট | ১২৩ 


পিস্তলের গুলিতে ব্ষীয়ান বীরপুরুষ পশ্চাদ্দেশে সাংঘ/তিকরূপে আহত 
হইলেন ৷ তাহার সমভিব্যাহারিগণ তাহাকে তদবস্থায় দুর্গে লইয়া গেলেন। 
৪৬গণিত পদাতিদলের এক জন ইউরোপীয় অধিনায়ক, স্ত্রী ও সম্তানগণের সহিত 
শকটারোহণে সৈনিকনিবাস হইতে দুর্গে যাইতেছিলেন, ছুর্গপ্রাচীরের নিকটে 
উপস্থিত হইলে কতিপয় উত্তেজিত সিপাহী তাহার গাড়ি পরিবেষ্টন করিল। 
সিপাহীগণ গাহাকেই আক্রমণ করিয়াছে দেখিয়া], তিনি গাড়ি হইতে লাফা ইয়া 
পড়িলেন। অমনি দিপাহীদিগের নিক্ষিপ্ত গুলিতে তাহার প্রাণবিয়োগ হইল। 
কিন্নু সিপাহীগণ তাহার পত্বীর ও সন্তানগণের কোনরূপ অনিষ্ট করিল না। 
তাহার! নিরাপদে দুর্গে উপনীত হইগেন। চিকিৎসালয়ের অধাক্ষও এইরূপে 
নিহত হইলেন । তিনি যে গাড়িতে ছিলেন, সেই গাড়িতে তাহার স্ত্রী এবং অপর 
একটি ইউরোপীর মহিল' আপনার সন্তানগণের সহিত অবস্থিতি করিতেছিলেন। 
মহিলাদ্বয় আক্রমণকা রীদিগের নিকটে দয়া ভিক্ষা করিলেন। আক্রমণকারিগণ 
তাহাদের প্রতি দয়া প্রদর্শনে বিমুখ হইল ন1। তাহার! কহিল যে, সাহেব লোকই 
তাহাদের আক্রমণের বিষয়, অপর কাহারও প্রতি অস্ত্রাধাত করিতে 
তাহাদের ইচ্ছা নাই। মহিলাদয় অক্ষতশরীরে ছর্ণে উপনীত 
হইলেন। 

এক জন ডাক্তার আপনার ছুহিতার সহিত সৈনিকনিবাস হইতে যাত্রা 
করিয়াছিলেন, এমন সমক্ষে এক জন সিপাহী তাহার মন্তকে গুলি করিল। 
ডাক্তার সাহেব ছুহিতার বাহুদেশে মন্তক রাখিয়া, অনন্ত নিদ্রায় অভিভূত 
হইলেন। তাহার ছুহিতা অক্ষতশরীরে অশ্বারোহী দিপাহীদ্দিগের আবাসে 
উপস্থিত হইলেন । এইস্থানে একজন কণেল এবং তাহার স্ত্রী অবস্থিতি 
করিতেছিলেন। কতিপয় বিশ্বস্ত সওয়ার ইহাদিগরকে রক্ষ। করিতেছিল। এই 
বিশ্বস্ত নওয়ারগণ ইহার্দিগকে নিরাপদে হূর্গে জইযা গেল। ৯গ্ণিত 
অশ্বারোহিদলের এক জন কাপ্ডতেন এবং এক জন ডাক্তার আপনাদের স্ত্রী, 
সন্তানবর্গ ও ছুইটি আয়ার সহিত একটি ক্ষুদ্র গৃহে লুকায়িত হইলেন। 
এ দলের অশ্চিকিৎসক ইহাদের সহিত রহিল। একজন বিশ্বস্ত চৌকীদ।র 
ইহাদিগকে রক্ষ! করিতে লাগিল। ইহারা তের ঘণ্ট। কাল, সেই সন্কীর্ণ 
গৃহে অবরুব্ধভাবে থকিলেন। সন্ধ্যাসমাগনে উক্ত বিশ্বস্ত চৌকীদার ই'হা- 


১২৪ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


দিগকে হুর্গে লইয়া গেল। ৪৬গণিত পদাতিদলেরর এক জন কাণ্ডেন 
লিপাহীদিগের সমুখানের পূর্বরাত্রিতে আপনার কাধ্যস্থলে ছিলেন, উধাকালে 
তিনি যখন কার্্যস্থল হইতে 'প্রত্যাগত হইতেছিলেন, তখন দেখিলেন, কতিপয় 
সওয়ার পদাতিদলের আবাঁসগৃহের দিকে যাইতেছে; তাহ।র নিজের সৈনিক- 
গণও নিরতিশন্ন অশান্ত হইয়! উঠিগ্নাছে। তাহারা কাওয়াজের ক্ষেত্রে তাহার 
অনুগমন না করিয়া, সওয়ারদিগের অভিমুখে ধাবিত হইতেছে । ইহা দেখিস়াই, 
কাণ্তেন আপনার বাঙ্গ।লার দিকে সবেগে অশ্ব চালাইয়া দিলেন, বাঙ্গালায় 
উপনীত হইয়া, পত্বীকে জাগাইলেন, এবং তাহাকে একখানি বগীতে 
চড়াইয়!, মহারাজমিশ্রনামক এক জন দিপাহীকে ছুর্গে লইয়া যাইতে আদেশ 
দিলেন। অনন্তর তিনি পত্বীর পুনঃ পুনঃ নিষেধবাক্যে কর্ণপাত না করিল, 
পূর্বববৎ অশ্বারোহণে সৈনিকনিবাসের দিকে ধাবিত হইলেন ' এই স্থানে এক 
জন সৈনিক তীহাকে ধরিয়া বলপুর্ধক একটি কুটীরে লুকাইয় রাখিল। 
ইছার অব্যবহিত পরে উক্ত পদাতিদলের কর্ণেল এবং এক জন কাণ্ডেন 
উপস্থিত হইলেন। প্রায় সমগ্র সৈনিকদল ইহাদ্দিগকে পরিবেষ্টন করিয়া কহিল 
যে, ফিরিঙ্গীর রাজত্বের অবসান হইয়াছে, তাহার! কর্ণেল এবং কাণ্ডেনকে 
যথাক্রমে মাসিক ২০*০২ এবং ১০০০২ টাকা বেতন দিতে প্রস্তত আছে। 
ইহারা তাহাদিগকে দিল্লীতে লইয়া গেলে ভাল হয়। তাহারা ই'হাদের 
স্থথশান্তির দিকে দৃষ্টি রাখিবে। কর্ণেল ও কাগ্ডেন গ্রীষ্মকালে স্থণীতল, 
পার্বত্য বাসস্থানে অবস্থিতি করিতে পারবেন। বল! বানুল্য যে, কর্ণেল এবং 
কাণ্ডেনের নিকটে এর্সপাহীিগের প্রস্তাব অগ্রাহ হইল। কিন্তু সিপাহীগণ 
তাহাদের জীবনরক্ষায় উদাসীন রহিল না। এক জন খৃষ্টধর্ম প্রচারক, স্ত্রী ও শিপ 
সন্তানের সহিত হুর্গে ইতেছিলেন, পথিমধ্যে একজন মওয়ার তাঁহাকে গুলি 
করিল। কাছারি এবং জেলখানার চাপরাসীগণ তাহাদের তিন জনকে মৃত্যু- 
মুখে পাতিত করিল। শ্ু(লকোটের বিপ্লবে ইউরোপীন্ন কুলকামিনীদ্দিগের মধ্যে 
কেবণ এই খ্ৃষটধর্মগ্রচারকের স্ত্রীনিহত হয়েন। মাজিষ্্রেটের কাছারির 
এক জন পাঠান চাপরাশী ই'হার হত্যাকারীদিগের অধিনায়ক ছিল। এই 
হত্যাকারীকে ধরিবার জন্য ১০৯০২ টাক] পারিতোধিক দিবার ঘোষণা হয়। 
কিন্ত হত্যাকারী ধৃত হয্প নাই। কথিত আছে, নিহতা৷ মহিলা একটি বালিকা 


শ্যালকোট। ১২৫. 


বিদ্যালয় স্থাপন করাতে ধর্মান্ধ মুসলমানগণ সাতিশয় উত্তেজিত হইয়াছিল। 
এইরূপ কার্ধ্য তাহাদের নিকটে :ঘোরতর অপরাধ বলিয়া পরিগণিত হইত । 
তাহাদের মতে মৃত্যুই এই অপরাধের উপযুক্ত শাস্তি ছিল। 

৪৬ গণিত পদ।তিদলের আফিপারগণ তাহাদের দলের সৈনিকগণ্র মধ্যে 
ছিলেন। ইহার মধ্যে কাওয়াঞ্জের ক্ষেত্র হইতে হুর্গে াইবার পথ অবরুদ্ধ হয়। 
আফিপরের! অগ্ঠ উপায়ের অভাবে অশ্বারোহণে গুজরণবালার দিকে ধাবিত 
হয়েন। মধাঁহকালের প্রচণ্ড স্র্যকিরণের মধ্যে তীহার্দিগকে প্রায় ৪, 
মাইল পথ অতিক্রম করিতে হয়। তীহাঁরা আতপতাপে অবসন্ন হইয়াছিলেন ; 
পথশ্রমে ক্লান্ত হইয়! পড়িয়াছিলেন; আকম্মিক বিপ্রুবে উদ্ভ্রান্ত হইয়া উঠিয়া- 
ছিলেন; কিন্তু তাহাদিগকে পথিমধ্যে ক্ষুংপিপাসায় কাতর হইতে হয় নাই। 
পার্শ্ববর্তী পল্লীর অধিবাপিগণ দয়াপরবশ হইয়া, তীহাদের ক্ষুৎপিপাসাশান্তি 
করিয়াছে, এমনকি অর্থ দিয়াও, তীঁহাঁদের অভাবমোচনে উদ্ধত হইয়াছে । 
তাহাদের সঙ্গে একজন আফিসরের মহিল। বগীতে যাইতেছিলেন। তাহার শরীর 
তাদৃশ সুস্থ ছিল না। শকটের সঞ্ালনে ইনি বুধপুরনামক পর্ীতে নিরতিশয় 
অবসন্ন হইয়া পড়েন। কতিপয় পল্লীবা'সী ইহাকে চারপয়ে রাখিয়া, আপনারাই 
বহন করিয়! লইয়া গিয়াছিল। অশ্বারোহীদলের একজন সপ্তদদশবর্ধার' অধি- 
নায়ক তাহার দুইজন উর্ধতন আফিসরের সহিত আপনাদের সৈনিকদিগকে 
শান্ত করিবার জন্য তাহাদের বাসগৃহের দিকে অশ্ব পরিচালিত করেন। 
এই সময়ে সৈনিকগণ উত্তেজিত ও বিশ্বস্ততা হইতে স্থলিত হইলেও, তাহাদের 
অনেকে আফিসরদিগের জীবনরক্ষায় অগ্রসর হইয়াছিল। আফিসরগণ হখন 
তাহাদের সমক্ষে উপনীত হয়েন, তখন তাহার! বারংবার তাহাদিগকে স্থানা- 
স্তরে যাইতে অন্থরেধ করিয়াছিল । যেহেতু, সে সময়ে তাহারা আফিসরদিগের 
জীবন রক্ষ! করিতে পারিত না । সওয়ারদিগের কথায় ছুই জন উদ্ধতন আফি- 
সর পলায়ন করিলেন। কিন্তু ৬ জন সওয়ার তরুণবয়স্ক আফিসরের পশ্চান্ধাবিত 
হইল। তাহাদের এক জন সাহসী বীরবালককে গুলি করিল। গুলি লক্ষা- 
অরষ্ট হইয়। তাঁহার তরবারিতে লাগিল। তরুণবয়স্ক তেজম্বী আফিসর এইরূপে 
আক্রান্ত হইয়াও, আত্মরক্ষায় অসমর্থ হইলেন না। তিনি অপরাহু ৪॥০ টার 
সময় স্তালকোট পরিত্যাগ করিয়া, ৩* মাইল পথ অতিক্রম পুর্বক পর দিন বেলা 


১২৬ সিপাহীধুদ্ধের ইতিহাস। 


১১টার সদয় উজীরাবাদে উপনীত হইলেন। এইরূপে অনেকের জীবন রক্ষা 
হইয়াছে । অনেকে আবার উত্তেজিত লোকের অসন্ত্রাঘাতে দেহত্যাগ করি. 
য়াছে। পুর্ধে উক্ত হইয়াছে যে, সিপাহীগণ ইউরোপীয়্দিগের বিরুদ্ধে সমুখিত 
হইলে ও, তাহাদের সকলেই শোণিতপিপান্থ দানবের সায় ব্যবহার করে নাই। 
তাহাদের মনেকে আপনাদের আফিসরদিগের জীবন রক্ষা করিয়াছে; অনেকে 
সাহেব লোকের প্রাণনাশ করিসেও,তাহাদের কুলকামিনী ও শিশু সন্তানদিগের 
বিরুদ্ধে অন্বসঞ্চালনে বিমুখ হইয়াছে; অনেকে আপনাদের অনামথ্য বুঝিয়া, 
ই্টপোপীয়দ্দিগকে অগ্রেই সাবধান করিয়। দিয়াছে । ঘটনাচক্রে পড়িয়। তাহারা 
আত্মহারা! হইয়াছিল। কিন্তু আক্মবিস্বৃতিতে ও, তাহাদের বিশ্বস্ততা একবারে 
অস্তহিত হয় নাই। তাহার! কঠোরহৃনয় হইলেও স্থানবিশেষে কোমলভাবের 
পরিচয় দিয়ছে। এই কোমলভাবের জন্ত উপস্থিত সময়ে অনেক ইউরোপীয় 
অক্ষতদেহে স্থানান্তরে যাইতে পারিয্বাছিলেন। তাহাদের কুলকামিনী ও শিশু- 
সন্তানগণও ভরঙ্কর বিপদ হুইতে মুক্তিলাভ করিতে পারিয়াছিল। 

ইউরোপীন্নগণ যখন পুরাতন দুর্গে আশ্রয় গ্রহণ করিয়া, আত্মরক্ষার বন্দো- 
বন্ত করিতেছিলেন, তখন উত্তেজিত সিপাহীগণ নানা বিষয়ে আপনাদের গভীর 
উত্তেজনা ৪ তওপ্রযুক্ত সর্বধবংসে বলবতী একাগ্রতার পরিচয় দিতেছিল। 
এ সম্বন্ধে যে সকল কথ পূর্ব্বে বণিত হইয়াছে এবং ভবিষ্যতে থে সকল বিষয় 
বারংবার উল্লিখিত হইবে, শ্রালকোটেও তৎসমুদয়ের পুনরাবৃত্তি হইতে লাখিল। 
উত্তেজিত পিপাহীগণ কারাগারে গমন করিল, কয়েদীদিগকে ছাঠিয়৷ দিল, 
ধনাগার লুঠিয়া লইল,“ সমুদয় কাগজপত্রের সহত কাছারিঘর নষ্ট করিয়া 
ফেপিল, এবং খৃষ্ধর্মাবলম্বীদ্িগের অধ্যুদিত গৃহ অবক্ুন্ধ করিল। ইউরোপীয়" 
দিগের ভূত্যগণও এই সর্ধধ্বংসব্যাপারে তাহাদের সহযোগী হইল। যাহার! 
এক সময়ে বিশ্বস্ততা দেখাইয়া, আপনাদের প্রতুদিগের গ্রীতিভাজ্কন হইয়াছিল, 
তাহার! এখন সেই প্রতু্দিগের বিরুদ্ধ পক্ষ অবলম্বন করিতে সম্কুচিত হইল না। 
ব্রিগেডিয়ারের পরমবিশ্বপ্ত সর্দীর বেহারা তাহার প্রভুর নিদ্রিতাবস্থায় তৎপার্খ- 
স্থিত গুলিভরাপিস্তল হইতে ক্যাপ তুলিয়। লইতে সঙ্কোচ প্রকাশ করে নাই। 
ব্রিগেডিয়ারের একজন খানস।ম। ইউরোপীয়দিগের বিরুদ্ধে বুদ্ধ করিতেও বিমুখ 
হয় নাই। হহার৷ আপনাদের গ্রভুদিগের প্রকৃতি বুঝিতে পারিয়াছিল। পিগাহী 


শ্যালকোট । ১২৭ 


দরগের উত্তেজনায় তাহাদের প্রভূগণ কিরূপ প্রতিহিংসাঁপর হইয়া উঠেন, 
এই প্রতিহিংসার আবেগে তাহাদের জীবন কিরূপ সঙ্কটাপনন' হয়, তাহ! ইহাদের 
অবিদিত ছিল না। স্ুতরাঁং এ সময়ে ইহারা হিংসাপরায়ণ প্রভূদিগের উপর 
বিশ্বাস স্থাপন করিতে পারে নাই। এইরূপ অবিশ্বাসপ্রযুস্ত ইহাদের ধীরতা 
বিচলিত হয়। ইহার! উত্তেজিত সিপাহীদিগের সহিত মিণিয়া, আপনাদের 
প্রতিহিংসাপর প্রভূদিগের অনিষ্টসাধনে উদ্ভধত হয় *! এইরূপে শ্তালকোটের 
উত্তেজিত সিপাহীগরণ, কারামুক্ত কয়েদীগণ, সমীপবর্ভী পল্লীসমূহ্নের উদ্ধত গুজর- 
গণ, এবং ইউরোপীয়দিগের ভৃত্যগণ একত্র সম্মিলিত হইয়া, হুর্যোদয় হইতে 
হূর্ধযান্ত পর্যন্ত সংহারকার্ধ্য সম্পাদন করিতে থাকে । যে সকল দ্রব্য স্থানান্তরে 
লইয়া যাইতে পারা যায়, তৎসমুদয় তাহারা আত্মসাৎ করে। এমন কি, যে কামান 
প্রতিদিন হৃুর্যযোদয় ও নু্ধ্যাপ্তের সময় বিজ্ঞাপিত করিত, তাহাও সিপাহীগণ 
অধিকার করে। এতদ্াতীত ইউরোগীয়দিগের অন্তাগ্গ দ্রব্য বিনষ্ট, বিপর্ধ্য্ত 
বা বিশৃঙ্খল হয়। কেবল ইউরোপীয়দিগের উপাসনাগৃহ এই বিপ্লবের মধ্যে 
অক্ষতভাবে থাকে । 

রাক্রিসমাগমের পূর্বে নগরের উত্তেজিত ও উচ্ছজ্খল লোক দিল্লীতে যাইবার 
অন্ত চন্দ্রভাগ! নদীর অভিমুখে ধাবিত হইল । পুরাতন ছুর্গে যে সকল ইউরোপীয় 
আশ্রক্ন গ্রহণ করিয়াছিলেন, তাহার। এখন আপনাদ্দিগকে নিরাপদ বলিয়া মনে 
করিতে লাগিলেন। অধিকতর উচ্ছঙ্খল প্রকৃতির লোক নগর হইতে নিষ্তাস্ত 


* সিপাহীধুদ্ধের ইতিহা সুলেখক কে সাহেব একটি গল্পের উল্লেখ করিয়াছেন । ইউরোপীয় 
দিগ্বের ভূত্যগণ তাহাদের প্রভুদিগকে কিরূপ প্রতিহিংসাপর মনে করিত, এতদ্বারা তাহ। 
পরিস্ক,ট হইবে। গল্পটি এট £--কলিকাতার একটি ভদ্রলোক আহারের নময়ে আপনার 
খিদম্দগ|রের পরিবর্তে একটি নুতন ভূত) দেখিরা, তাহার পরিচয় জিজ্ঞাস করিলেন। 
আগন্তক সত্য উত্তর করিল,--“হাম, বদ্‌্পি হ্যায় সাহেব” অর্থাৎ আমি পূর্বতন ভূৃত্যের 
থলে বদলি হইয়াছি। কেহ গীড়িত হইলে তাহার স্থলে প্রায়ই নুতন লোক আসিয়া 
কার্ধা করে। ন্বতরাং পুরাতন ভৃত্যের পীড়| হইয়াছে মনে করিয়া, সাহেব কোন কথ! 
কহিলেন না। কয়েক দিন পরে পূর্বতন ভূত্য উপস্থিত হইল। তাহার শরীর পূর্ব্বধৎ মবল 
ও মুস্থ ছিল। সাহেব তাহাকে অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করিলেন। ভৃত্য কহিল, যে 
দিন তাহার পরিবর্তে অন্ত লোক ছিল, সেই দিন দে গোপনে সংবাদ পাইয়াছিল যে, সাহেব 
লোক তাহাদের এতনদেশীয় ভূতাদিগকে গুলি করিয়। মারিবেন | এজন্ত সে আপন প্রাণরক্ষার 
জন্ত অপর লোক রাখির। প্রস্থ।ন করিয়াছিল ।---12/6,52799 7/0৮,7/01,11 , £/, 6371796, 


১২৮ সিপাহীযুদ্ধের ইতিহাস 1 - 


হইগ্নলাছিল। সুতরাং এখন তাহাদের অধিকতর আশঙ্কার কারণ স্তাহিত 
হইল। তাহার! রাত্রিকালে পূর্ববাপেক্ষ! অধিকতর প্রশাস্তভাবে শীস্তিস্খ 
উপভোগ করিতে লাগিলেন। উত্তেজিত সিপাহীগণ বারুদখান! উড়াইয়! দিয়া 
শ্তালকোট পরিত্যাগ করিয়াছিল। যেখাঁনে এইরূপ বিপ্লব ঘটিয়াছে, সেই খানেই 
তাহার! ইংরেজের যুদ্ধোপকরণ নষ্ট করিয়া স্থানাস্তরে প্রস্থান করিয়াছে । শ্তাল- 
কোঁটেও এইরূপ ঘটনা! অসম্পন্ন থাকে নাই । এখানকার অনেক ইউরোপীয়” 
নিহত হইয়াছেন ? বারুদাগার বিধ্বস্ত হইয়াছে ; ইউরোপীয়দিগের গৃহাদি বিনষ্ট, 
হইয়াছে; দ্রব্যাদি অপহৃত ব৷ বিচুর্ণিত হইয়া গিয়াছে ; সংক্ষেপে সমগ্র নগর 
আকস্মিক বিপ্লবের সংঘাতে পূর্বতন সৌন্দর্য্য ও শুঙ্খলা হইতে বিচাত হুইয়! 
পড়িয়াছে। উন্মত্তপ্রায় সিপাহীগণ ও উচ্ছঙ্খল জনসাধারণ এইরূপে বিপ্লবময় 
কাধ্যসাধন পূর্বক আপনাদের ক্ষণস্থাক্লিনী শ্বাধীনতান্ন উৎফুল্ল হইয়া, কল্পনাবলে 
মানসপটে কত চিভ্তবিমোহন চিত্র অন্কিত করিয়াছে । এইরূপ কল্পনামত্ত, 
সমুত্তেজিত ও ইংরেজের প্রতি ঘোরতর বিদ্বেষভাবে পরিচাণিত লোকের 
প্রস্থানে দূর্গস্থিত ইউরোপীরগণ নিরুদ্ধেগ হইলেন বটে, কিন্তু ইহাদের এক 
জনের অৃষ্টে শান্তিলাভ ঘটিল ন।। ব্রিগেডিয়ার ব্রিগু সাংঘাতিকরূপে আহত 
হইয়াছিলেন। তিনি আহত হইয়াও, হ্র্গরক্ষার জন্য যথোপযুক্ত 
আদেশ দ্দিতে বিমুখ হয়েন নাই । কিন্তু নিক্মতিবশে তাহার জীবিতকাল সংক্ষিপ্ত 
হইয়া আদিল। তিনি সুস্থ শরীরে থাকিলে হ্বালকোটের ইউরোপীয়দিগের 
অনেক উপকার হ্ইুত। একজন সওয়ারের নিক্ষিপ্রগুলি তাহাদের 
সমস্ত আশার উচ্ছেদ করিল। ঘটনার পরদিন হুর্যোদয়ের প্রাক্কালে 
ব্রিগেডিয়ার দেহত্যাগ করিলেন । 

শ্তালকোটের পিপাহীগণ জয়লাভে উৎফুল্ল হইঞ্স1, দিল্লীর অভিমুখে প্রস্থান 
করিল বটে, কিন্ত তাহাদের সেই উৎফুল্লভাব দীর্ঘকাল স্থাক্ী হইল না। অবিলম্বে 
পরাক্রান্ত রিপক্ষদল তাহাদের সম্মুখীন হইল। পূর্বে উক্ত হইয়াছে যে, 
সেনানায়ক নিকল সনের অধীনে ইউরোপীয় ও এতদেশীয় সৈনিকদল দিল্লীতে 
যাইতে প্রস্তুত হইয়াছিল। নিকল.সন্‌ কাবুল ও পঞ্জাবের যুদ্ধে প্রসিদ্ধি লাভ 
করিয়াছিলেন । শিখদিগের মধ্যে তাহার সবিশেষ প্রতিপত্তি ছিল। পঞ্জাব ব্রিটিশ 
কোম্পানির অধিকৃত হইলে নিকল.সন এ রাজ্যে পাস্তিস্থাপনের জন্য এরূপ 


শ্যালকোর্ট । ১২৯ 
কার্য্যৈপুণ্যের পরিচয় দেন যে, তাহাতে লর্ভ ড।ল্হৌদী ততপ্রতি নিরতিশয় 
সন্তোষ প্রকাশ করেন। শিখগণ তাহার সাহস, কর্মপটুতা ও দৃঢ়তা দেখিয়া, 
ততগ্রতি অন্ুরক্ হয়। নিকল.ন্‌ যেরূপ শিখদিগের প্রিয়পাত্র ছিলেন, শিখদিগের 
প্রতিও তাহার সেইন্ধপ অনুরাগ ছিল। কিন্ত বাঞ্গলার দিপাহীদলের উপর 
তাহার কিছুমাত্র বিশ্বাস ছিল না। ইহারা নিরক্ীকৃত হইলেই তিনি সন্ধষ্ট হই- 
তৈন। তাহার অধীন সৈনিকদলের মধো ৩৩ এবং -৫ গণিত সিপাহীদল এবং 
৯গণিত অশ্বারোহিদলের কতকগুলি মওয়ার ছিল। নিকল সন ইহাদের সক- 
রেই নিরস্ত্রীকরণে কৃতসঞ্কল্প হইলেন । কিন্তু তিনি এই সঙ্কল্লের বিষয় শিবিরে 
গ্রকাশ করিলেন না । নিকলসন, এই বিষয়ে নিরতিশর সাবধান ছিলেন । কথিত 
আছে, যখন নানাস্থানের সিপাহীগণ ব্রিটিশ গবর্ণমেণ্টের বিরুদ্ধে উত্তেজিত হইয়া, 
ভয়ঙ্কর কার্ধ্যসাধনে দৃঢ়প্রতিজ্ঞ হয়, তখন নিকলদন্‌ পেশাবরে অবস্থিতি 
করিতেছিলেন। এই সময়ে সিপাহীদ্দিগের গোপনীয় বিষয়ের অনুসন্ধানে তাহার 
একাগ্রতা পরিস্ফুট হয়। তিনি আটকে গিয়া! ডাক অবরুদ্ধ করেন এবং সিপাহী- 
দিগকে অনেক চিঠি ভাকঘরের কতিপয় কর্মচারী দ্বারা অনুবাদ করাইয়া লন। 
অনন্তর মূল পত্র গুলি যথাস্থানে পাঠ।ইয়া, ততসমুদয়ের অনুবাদ আপনার নিকটে 
রাখেন। এই সকল পত্রে সিপাহী্িগের ষড়যন্ত্রের অনেক কথা! প্রকাশিত হয় । 
উপস্থিত বিপ্লবের সময়ে কি করা কর্তব্য, তদ্িষয়ের অবধরণ জন্ত পেশাবরে 
পঞ্জাবের কমিশনর ও ভিন্ন ভিন্ন' সৈনিকদলের অধিনায়ক প্রসূতি প্রধান প্রধান 
ব্যক্তি সমবেত হয়েন। সমিতিতে সর্বপ্রথম, এতদেণীয় সৈনিকদলের উপর 
বিশ্বাস স্থাপন কর। কর্তব্য কি না, এই বিষয়ের আলোচন। হয়। অধিনায়কগণ 
সৈনিকদলের পক্ষ সমর্থন করেন। নিকলজন, এ সম্বন্ধে কোন কথা না বলিয়া, 
তাহাদের হস্তে অনুদিত পত্রগুলি সমর্পণপূর্ববক কহেন, “বোধ হয় এই সকল 
পত্র আপনাদের আমোদজনক হইবে*। বল! বাছল্য যে, এই সকল পত্রে গবর্ণ- 
মেন্টের প্রতি দিপাহীদ্দিগের অবিশ্বস্ততাবের কথা! ছিল * ; উপস্থিত বিপ্লবের 
ইতিহাসে ডাকের অবরোধ, সিপাহীদ্দিগের পত্রসমুহের অনুবাদ প্রভৃতি 


ঞ+ 7/7/5০/4, 417 07790070722 0/2£61 0/ %2 18212224171 
ঠ, ওর্ব3৩, 71046. 
৯৭ 


১৬, সিপাহীযুদ্ধের ইতিহাস 


বিষয়ে নিকল্লনের এইরূপ কার্যের সবিশেষ উল্লেখ নাই। ঘটন! অংশতঃ 
সত্য হইলেও, উহা! নিকল-নের কার্যয তৎপরতা ও সাভিনিবেশ দৃষ্টি সগ্রমাণ 
করিতেছে । হা! হউক, নিকলসন নিরম্ত্রীকরণের বিষয় গোপন ক্ষাথিলেন। 
৩৩গণিত পিপাহীদল হুশিয়ারপুরে অবস্থিতি করিতেছিল, তাহারা ৩৫গণিত 
সিপাহীদলের সহিত ২৫ শে জুন প্রাতঃকালে ফিলোরের হর্থপ্রাচীরের নিকট- 
বর্তা হইল। নিকলন. এই সময্বে সন্বপ্লান্থুনারে কীর্ধ্য করিতে-উদ্ভত হই-* 
লেন। পথিমধে কামানসমূহ সপ্লিবেশিত হইল। উভয় পার্থে ৫২গণিত ইউ* 
রোপীয় সৈনিকদণ যুদ্ধবেশে সজ্জিত হইয়া দণ্ডায়মান রহিল। [ফলোরের প্রান্ত- 
স্থিত শতদ্রর উপর সেতু ছিল। নিকল.সন. পুলিশের উপর আদেশ দিয়াছিলেন 
যে, সর্ধপ্রথম কামানের আওয়াজ হইলেই পরী সেতু ভাঙগিয়া ফেলিতে হইবে। 
দিপাহীগণ অস্ত্রশস্ত্র লইয়া সেতুপথে পলায়ন করিতে না পারে, এইজ সেনা- 
নায়ক এরূপ আদেশ দিলেন। ইহার পর তিনি কামানপরিচালক ও সন্নিবেশিত 
ইউরোপীয় সৈনিকর্দিগকে কহিলেন, “সিপাহীগণ দি অন্থ পরিত্যাগ করিতে 
অসম্মত হইয়া, যুদ্ধের আয়োজন করে, তাহা হইলে যেন অবিলম্বে তাহাদিগকে 
গুলি করা হয়। শতক্রর সেতু বিনষ্ট হইলে আমরাও ক্ষুদ্রতর দ্বিতীয় সোব্রীও 
যুদ্ধের জন্ত প্রস্তুত হইব'ঃ। সিপাহীগণ নিশ্চিন্তভাবে ছূর্গের অভিমুখে অগ্রসর 
হইতেছিল, শেষে হূর্গের নিকটে আপিয়!, যখন গোলাপুর্ণ কামান সন্নিবেশিত 
এবং সশস্ব ইউরোপীয় সৈনিকদিগকে লজ্জীভূত দেখিল, তখন কোনরূপ 
প্রতিকূলাচরণে তাহাদের প্রবৃত্তি হইল না। তাহার! ধিরুক্তি না করিয়া, 
সেনানায়কের আদেশে গীপনাদের অগ্ত্রাদি পরিত্যাগ পূর্বক তৎসমুদয় এক- 
স্থানে রাশীরৃত করির়! রাখিল | 

এইরূপে ছইদল সিপাহীকে নিরস্ত্র করিয়া নিকলন্‌ ৫€ই জুলাই অমৃত- 
সরে উপনীত হইলেন। ইধার ছুই দিন পরে ঝেহলমের সংবাদ তাঁহার 
নিকট উপস্থিত হইল । তিনি অতঃপর অগ্ঠান্ত সিপ্গাছীদলকে নিরন্তর করিতে 
উদ্ভত হুইলেন। ৫৯গণিত দিপাহীদল এই ঘোরতর ধওগ্রহণের অন্ত প্রস্তত 
হইল। ইহাদের নিরন্তবীকরণের পূর্বে কতিপয় বিপ্লবকারী লিপাহীকে কামানে 
উড়াইয়! দেওয়ার আয়োজন হয়। এই উদ্দেশ্তে কয়েকটি কামান যথাস্থানে 
মন্নিবেশিত হয়। দণ্ডাজা গ্রাণ্ড সিপাহীদল গ্রশান্তভাবে কামানের দিকে পিঠ 


শ্টালকোট। ১৩৬ 


রাধিয়। যোড়হাতে মন্তক অবমত করে। মুহুর্তমধো তাহাদের সমগ্র দেহ 
ইতস্ততঃ বিচ্ছিন্ন হুইয়্া গড়ে। যেরূপ অগ্নলানভাবে, যেরপ সাহদসহকারে 
সিপাহীগণ আত্মবিসর্জন করে, তাহাতে ইউরোপীয় দৈনিকগণ নিরতিশয় বিস্মিত 
হয়!* ইহার পর ৫৯গণিত দলের সিপাহীগণ অস্ত্র পরিত্যাগ করিতে আদিষ্ট 
হয়। এক দিন পূর্বে এই প্িপাহীদল আপনাদের রা'জভক্তির জন্ত প্রশংসিত 
হইয়াছিল। এখন সহদ! অস্ত্রপরিত্যাগের আদেশ হওয়াতে তাহাদের বিশ্ময়ের 
অবধি রহিল ন! । কিন্তু তাগারা কোনরূপ উত্তেজনার পরিচদ্ন দিল ন1। চিরাভ্যন্ত 
বীরব্রত হইতে ম্থলিত হওয়াতে তাঁহাদের নিরতিশয় ক্ষোভ হইল বটে, কিন্ত 
তাহার! এই ক্ষোভের আবেগে ইউরো পীয়দিগের বিরুদ্ধে অস্ত্রসর্চালন করিল না। 
অধিনায়কের আদেশে তাহারা ধীরভববে আপনাদের অস্ব ও সামরিক 
ভূষণ পরিত্যাগ করিল। এই দলের অনেকদিপাহী নিরস্্বীকরণ সময়ে নির্দিষ্ট 
স্থানে উপস্থিত ছিল ন!। ন্থুতরাং অনেকের নিকট অস্বাদ্দি ছিল। কিন্ত 
তাঁহ'রা যুন্ধান্ত্র সজ্জিত থাকিলেও সরলতা হইতে বিচু।ত হইল না। সহযোগী- 
দিগের অধঃপতনে তাহাদের সাতিশয় দুঃখ হইলেও তাহার! সরলভাবে আপনা- 
রাই অধিনায়কের নিকটে আসিদা, আপনাদের অস্বাদি পরিত্যাগ করিল। 
এই সিপাহীদলের মধ্যে কোনরূপ উত্তেজনার নিদর্শন লক্ষিত হয় নাই। 
নিকলসনের ন্যায় সিপাহীদেষী অধিনায়কও স্বীকার করিয়াছেন যে, ইহারা 
শেষ সময় পর্য্যন্ত প্রশান্তভাবে ছিল। ইহাদের ব্যবহারে অধিনায়কদিগের 
মনে কোনরূপ সন্দেহের আবির্ভাব হয় নাই। নিকলসন্‌ কেবল সাবধান 
হইবার জন্ত নিতান্ত দুঃখের সহিত ইহাদিগকে নিরস্ত্র করেন। 

এই ঘটনার পর রা'বলপিঙ্িতে ৫৮গণিত সিপাহীদল নিরম্ত্রীকত হয়। 
২৪গণিত দলও ইহাদের ন্যায় দণ্ডভোগ কবে। এই নিরস্ত্রীকৃত সৈনিকর্দিগকে 
রক্ষ কগণে পরিবেষ্টিত করিয়। পেশাবরে লইয়া যাঁওয়! হয়। 

দিললীগামী সৈনিকদলেরী অধিনায়ক যখন একদলের পর আর একদল 
সিপাহীকে নিরপ্্ করিয়া, অগ্রদর হইতেছিলেন, তখন শ্তালকোটের সংবাদ 
তাহার নিকটে উপস্থিত হইল। পূর্বে উজ্ত হুইগ্াছে যে, ৯গণিত অশ্বারোহিদলের 


₹.:4% 0416007727 0%7%67 ০ 1১2 12267 21%17/9, ঠ8 42435 


১৩২ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


কতকগুলি সওয়ার তাহার সহিত ছিল। তিনি এখন তাহাদের নিবস্ত্রীকরণে 
উদ্ভাত হইলেন। এই নকল সৈনিকের ঘোড়া, অস্ত, সামরিক পরিচ্ছদ কাঁড়িয়! 

লওয়! হইল। ইহারা কোনরূপ বাধা দিল ন।। সেনানাঁয়ক নিকল্সন্‌ অতঃপর 
শ্বালকোটের সিপাহীদিগের বিরুদ্ধে য।ত্র! করিতে প্রস্তুত হইলেন । তিনি অমৃতসর 
হুইতে গুরুদানপুরের অভিমুখে অগ্রসর হইতে লাগিলেন 3 যেহেতু, তাহার বিশ্বাস 
ছিল যে, শ্তালকোটের সিপাহীগণ এ স্থানে পু ছিবে। অমৃতসর হইতে গুরুদাস- 
পুর ৪১ মাইল দূরবর্তী । নিকল্সনের সৈনিক দল ২০ ঘণ্টায় এই ৪১ মাইল পথ 

অতিক্রম করিল। তাহারা প্রচণ্ড আতপতাপে ভ্রক্ষেপ করিল নাঁ। বিদ্বেষপর 
বিপক্ষদিগের বলবতী হিংস।র স্য।য় উঞ্ণতর বাসু প্রবাহে তাহার" নিরন্তর দগ্বীভূত 
হইতেছিল, কিন্তু উহাতে তাহাদের গতি ব্যাহত হইল নাঁ। তাহাদের অনেকে 
সপ্দিগন্মীতে দেহত্যাগ করিল, অনেকে প্রচণ্ড হুর্যের অনলকণাসদুশ করজালে 
অবসন্ন হইয়া, অনন্ত নিদ্রায় অভিভূত হুইল, তথাপি ভাহারা অগ্রতিহতবেগে 
নির্দিষ্ট স্থানের অভিমুখে অগ্রসর হইতে ল।গিল। চাহারা গুরুদাসপুরে উপনীত 
হইয়া বিপক্ষের গতিপর্যযবেক্ষণ করিতে লাগিল। তাহাদের নিকটে" সংবাদ 
আদিল যে, বিপক্ষগণ ত্রিমুঘাটে চন্দ্রভাগা পার হইতেছে । বর্যাপমাগমে 
চন্ত্রভাগার জলবৃদ্ধি হওয়াতে উহ! দুস্তর হইয়া উঠিয়াছিল। এজন্ত ইংরেজ- 
পক্ষের সবিশেষ সুবিধা হইল। নিকল্স্ন, ১২ই জুলাই মধ্যাহুকালে শ্তালকোটের 
সিপাহীদ্দিগকে এ স্থানে আক্রমণ করিলেন। সিপাহীরা কিয়ৎক্ষণ বাধা দিয়া, 
আপনাদের অস্ত্র, সামরিক পরিচ্ছদ, বিলুষ্ঠিত দ্রব্যাদি পরিত্যাগ পূর্বক 
পলায়ন করিতে লাগিরী। তাহাদের ১২ জন রণস্থলে দেহত্াগ করিল। 
অনেকে চন্ত্রভাগার জলোচ্ছ'াসে দৃকৃপাঁত না করিয়া, ঝাঁপ দিল। ইংরেজ- 
পক্ষের সৈনিকের! পথশ্রমে নিরতিশয় ক্লান্ত হইয়াছিল, এদ্দিকে তাহাদের মধ্যে 
অশ্বারোহী সৈন্তের অভাব ছিল, এই সকল কারণে তাহারা পলায়িতদিগের 
পশ্চান্ধাবিত হইতে পারিল না। প্রায় ৩০০ শত সিপাহী আক্রমণকা রীদিগের 
ক্ষমতায় বাধ] দিয়!, অন্ত্রা্ি লইয়া, নদীমধ্যবর্তা একটি দ্বীপে গিয়া উপনীত হইল। 
ইহারা সাহস ও তেজস্থিতা হইতৈ বিচ্যুত হইল না। যে কোনরূপে হউক, 
পরাক্রান্ত ব্রিটিশ সৈন্ের সম্মুখে আত্মরক্ষা কর!, ইহাদের একম।ত্র উদ্দেশ্ত হইল । 
ইহারা শ্তালকোট হুইতে যে কামান আনিয়াছিল, এখন তাহাই বিপক্ষের গতি- 


শ্টালকোট ! ১৩৩ 


রোধের জন্ত সেই ক্ষুদ্র ঘ্বীপে সন্নিবেশিত করিল । কিন্তু তাহাদের মধো কামান- 
পরিচালকদঙ্জের কোন সৈনিক পুরুষ ছিল নাঁ। বিগ্রেডিয়ার ব্রিগ্ডের পূর্বোক্ত 
থাঁনসাম! এই শুন্ত স্থান পূরণ করিল। এই ব্যক্তি গোলন্দীজদিগের মধ্যে দীর্ঘ- 
কাল অবস্থিতি করাতে কামানপরিচালনের কৌশল শিখিয়ছিল। সিপাহীগণ 
এইরূপে চন্দ্রভাগমধ্যবন্তাঁ দ্বীপে ইংরেজসৈগ্ঠের সহিত যুদ্ধ করিবার বন্দোবস্ত 
করিল। এদিকে নিকল্দন, ১৬ জুলাই নৌকা! সংগ্রহ করিয়া, তাঁহাদের বিরুদ্ধে 
যাত্রা করিলেন। সিপাহীগণ ইংরেজনৈগ্তের আক্রমণনিরোধ করিতে পারিল 
না। অনেকে প্রকৃত বীরপুরুষের স্থায় যুদ্ধ করিতে কৰিতে কামানের পার্খে 
দেহত্যাগ করিল | অনেকে গ্রাণরক্ষার জন্ত নদীতে ঝাঁপ দিল, কিন্তু তাহার! 
পরিত্রাণ পাইল না। তাহাদের কেহ কেহ নদীতে নিমজ্জিত হইল, কেহ 
কেহ ইংরেজসৈগ্ঠের গুলির আঘাতে নদী প্রবাহমধ্যে আত্মবিসর্জন করিল। 
যাহারা পলায়ন করিয়াছিল, তাহার! অবিলম্বে ধুত হইল। তাহাদের অধুাসিত 
পল্লীগুলি ভশ্মীভূত হইয়া গেল। তাহাদের বিলুষ্ঠিত দ্রবাদি আবার ইংরেজের 
হস্থগত হইল। যেসকল দ্রব্য না পাওয়া গেল, ততৎসমুদয়ের জগ্চ পল্লীবাসি- 
গণ জরিমানা! দিতে বাধ্য হইল। ইহার পর পূর্বের স্তায় হত্যাকাণ্ডের আ'রন্ত 
হইল। প্রাক ৬** শত সিপাহী কাশীরে ধৃত হইয়াছিল। কর্তৃপক্ষ ইহা- 
দিগকে এর স্থান হইতে আনয়ন করিলেন । একদিনে ইহাদের ৭৮ জনকে গুলি 
করা হইল। উত্তেজিত পিপাহীদলের এতদ্দেশীয় আফিদরদিগকে, প্রাণদণ্ডের 
জন্য শ্তালকোটে রাখ। হইল। ইউরোপীল্নদিগের যে সকল ভূত উত্তেজিত 
দিপাহীদিগের সঙ্গে গিয়াছিল, তাহারা ও শান্তিভোগ করে। এক এক জনকে 
৪* ঘা করিয়া বেত মার! হয়। একদিনে ১২৫ জন এইরূপ দণ্ড ভোগ 
করে। এতদ্যতীত প্রতিদিন এক হইতে ছয় জনকে ফাঁসি দেওয়া হয়। শ্তাল- 
কোটে দিপাহীদিগের সহিত যুদ্ধ শেষ হইলে ইংরেজ কর্তৃপক্ষ এইরূপে আপনাদের 
বলবতী প্রতিহিংপাঁর তৃপ্তি সাধন করেন। 

সেনাপতি নিকলন্‌ অতঃপর অমৃদরে ফিরিয়। গেলেন এবং এ স্থান হইতে 
লাহোরে উপনীত হইলেন। এদিকে পঞ্জাবের প্রধান কমিশনরও রাবলপিগ্ি 
হইতে এর স্থানে আদিলেন। দেনাপতি ২১ শে ভূলাই লাহোরে উপনীত হয়েন। 
তৎপরদিন প্রধান কমিশনর আপনার সেক্রেটরিদ্বারা দিল্লীগামী সৈনিকদলের 


১৩৪ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


বিষয় বিবৃত করিয়া, তাহার নিকটে একখানি পত্র লিখেন। পূর্বে উক্ত হইয়াছে 
যে, স্তার জন লরেন্স দিল্লী অধিকার করিবার জন্য সৈম্তসংগ্রহ করিতে 
কিছুমাত্র ওদাস্ত প্রকাশ করেন নাই। বেলুচী, শিখ, ইউরোপীয় সৈন্থ, যাহ! 
সংগৃহীত হইয়াছিল তৎসমুদয় তিনি দিল্লীতে পাঠাইতে আদেশ দিয়াছিলেন। 
এতদ্বাতীত অশ্ব, সঙ্গিন, কামান প্রভৃতিও এই উদ্দেশ্তে সংগ্রহ কর! হইয়াছিল। 
গ্রধান কমিশনর এই সকল উপকরণ সংগ্রহ পূর্বক নিকল্সনের স্তায় এক জন 
তরুণবয়স্ক বীর পুরুষকে সৈনিকদলের অধিনায়ক করেন। ইউরোপীয় সৈনিক- 
দিগের পার্থ বিশ্বস্ত শিখ সৈনিকদল দণ্ডায়মান হইল।॥ দৃঢ়কাঁয় বেলুচীগণ 
তাছাদের পক্ষ সমর্থনে দৃঢ়প্রতিজ্ঞ হইয়া উঠ্িঙ্গী। সেনাপতি নিকল্সন্‌ এই 
সৈনিকদল লইয়! আশ্বস্তহদয়ে মোগলের চির প্রসিদ্ধ রাজধানী হস্তগত করিতে 
যাত্র। করিলেন । ২৫শে জুলাই তাহার সৈনিকদল বিপাঁশ! পার হইক়্া শতদ্রতটে 
উপনীত হইল। এ্রস্থান হইতে তাহার! দ্রুতবেগে যমুনার অভিমুখে অগ্রসর 
হইতে লাগিল। ৩রা আগষ্ট পথিমধো সেনাপতি উইল.সনের এক খানি পত্র 
তাহার নিকটে উপস্থিত হইল । পত্রে লিখিত ছিল যে, “ণ্ুুফগড় খালের উপর 
আমরা যে সেতু ভাঙ্গিয়৷ ফেলিয়াছিলাম বিপক্ষ দিপাহীগণ তাহা পুনঃ নির্দিত 
করিয়], এ স্থানে অবস্থিতি করিতেছে । তাহার! অলিপুর নামক স্থান এবং 
আমাদের পার্থভাগের দৈনিকদলের দিকে অগ্রসর হইতে ইচ্ছা করিয়াছে, 
অত এব আপনি যত শীঘ্র পরেন, আসিয়া, তাহাদিগকে আমার পার্খভাগ হইতে 
তাড়িত করিবেন”। খু আগষ্ট নিকল.ন্‌ অন্বালায় উপনীত হইলেন। ইহার 
এক দিন পরে তীঁহাব সৈনিকদল কর্ণালে উপনীত হইল । 

৭ই আগষ্ট নিকলসন্‌ মোগলের চিরগ্রপিদ্ধ রাজধানীর পার্খববর্তী ইংরেজ- 
সৈনিঝনিবাসে সমাগত হুইলেন। মহানগরী দিল্লী এখন তাহার প্রতিভ'- 
বিকাশের বিষয়ীতৃত হইল। তিনি উহার আয়তন, উহার গঠনকৌশল উহার 
সমুন্নত প্রাচীরের দৃঢ়তার আলোচন!। করিয়া, আপনার বর্তব্যকার্যে অগ্রসর 
হইলেন। তাহার কার্য্যপ্রণালীর বর্ণনার পূর্বে পপ্গাবের শেষ ঘটনার উল্লেখ 
কর! কর্তব্য । তিনি অনেক সিপাহীকে নিরন্তর করিয়া, অনেককে আপনাদের 
কঠোরতা ও প্রবল পরাক্রম দেখাইয়া, দিল্লীর অভিমুখে অগ্রসর হইয়াছিলেন। 
তার সম্মুখে সিপাহীগণ প্রশাস্তভাবে আত্মবিসর্জন করিয়াছিল। 


শ্যালকোট | ১৩৫ 
কোন কোন স্থানে বীরত্ব ও সাহসের একশেষ দেখা ইয়াছিল। কিন্ত তিনি এই 
বীরপুরুষদিগের সর্বশেষ শোচনীয় পরিণাম দেখিয়া যাইতে পারেন নাই। এই 
শেষ কার্য সম্পাদনের ভার অপরে গ্রহণ করিয়াছিলেন । ইনি সৈনিকবিভাগের 
কর্মচারী ছিলেন না, সুতরাং সমরস্থলে ইহার তেজস্থিতাপ্রকশের স্থুষোগ ঘটে 
নাই। কিন্তু ইনি বীরপুরুষের ন্যায় তেজন্বী বলিয়! প্রসিদ্ধি লাভ করিতে 
উতন্ুক ছিলেন। এই গৎস্ক্য গ্রধুক্ত ইনি যে কার্য্যের অনুষ্ঠান করেন, তাহাতে 
ইহার তেজন্বিতা প্রদশিত হউক, বা না হউক, সর্বতোভাবে ঘেঃর্তর নৃশংস- 
ভাব পরিস্ফুট হয়। 

১৮৫৭ অবে ২৮শে সেপেষ্ষ্জ লগ্নে গঞ্জাবের সিপাহীদিগের সমুখানসন্ধে 
এইসংবাদ প্রচারিত হয়-_“৩০শে জুলাই লাহোরের ২৬গণিত তারতবর্ষীয পদাতি- 
দল গবর্ণমেণ্টের বিরুদ্ধে সমুখখিত হইয়া, আপনাদের অধিনায়ককে নিহত করিয়া- 
ছিল। শেষে ইহার! সমূলে বিনষ্ট হইয়াছে ।” এই সময়ে কর্তৃপক্ষ বিপক্ষ সিপাহী- 
দিগের যেরূপ শাস্তি বিধান করিতেন, তাহাই সুদূরবর্তী স্থানে '“সমূলে বিনষ্ট” 
“একবারে বিধ্বস্ত+ গ্ুভৃতি বিশেষণে পল্পবিত হইত। এই বিপ্লবে সমুদয় স্থানের 
প্রকৃত সংবাদ গবর্ণরজেনেরলের নিকটে যথাসময়ে উপস্থিত হইত না। যে দকল 
সিপাহী ইতস্ততঃ ধাবিত হইত, সিবিল কর্চারীই গ্রধানতঃ তাহাদের শান্তি 
বিধান করিতেন। পলীদাহন প্রভৃতি ভয়ঙ্কর কার্যসাধনে ইহারাই সর্বময় 
কর্তা ছিলেন। ২শ্গণিত দলের সিপাহীগণ এক জন সিবিল কর্মচারীর আংদশে 
নিহত হয়। নিধনকর্ত।র নাম ফ্রেডরিক কুপার। ইনি অমৃতসরের ডেপুটি কমি- 
শনর ছিলেন। 

৩০শে জুলাই মিয্নামীরের ২৬গণিত পদাতি দল নিরতিশয় চঞ্চল হইয়! 
উঠে। এই সময়ে প্রচণ্ড ঝড় হওয়াতে খুলিরাশিতে চারি দিক অন্ধকারময় 
ইইয়াছিল। এইরূপ আকণশ্মিক ধুলিঝড়ে সিপাহীদিগের মধ্যে আতঙ্কের সঞ্চার 
হয়। আফিসরগণ সিদ্ধাস্ত করিয়াছিলেন যে, আতঙ্কপ্রযুক্তই তাহারা চাঞ্চল্যের 
পরিচয় দিয়াছিল। পুর্বে উক্ত হইয়াছে যে, এই সিপাহীদল ১৩ই মে নিরস্ত্রীকত 
হইয়াছিল। শিখ ও ইউরোপীয় সৈনিকগণ নিরন্তীক্কৃত দিপাহীদিগের গতিবিধি 
পর্যবেক্ষণ করিতেছিল। এই দলের অনেকে উত্তেজনাশুন্ত ও নিগীহ্প্রক্কতি 
ছিল। ধুলিঝড়ের সময়ে আতন্বপ্রযুক্ত সিপাহীদিগের মধ্যে যখন উত্তেজনার 


১৩৬ সিপাহীযুদ্ধের ইতিহাঁস। 


নিদর্শন লক্ষিত হয়, তখন শিখগণ বিচারবিতর্ক না করিয়া সকলের 
উপর সমভাবে গুলি চালাইতে থাকে । এজন্ত সমগ্র দল পলাইতে উদ্যত 
হয়। এই গোলযোগের সময়ে উত্ত দলের অধিনায়ক নিহত হয়েন। 
কুপার সাহেব 'নির্দেশ করিয়াছেন যে, এই দলের প্রকাশ সিংহ নামক 
এক জন উত্তেজিত সিপাহীর অসির আঘ।তে অধিনায়ক দেহতাগ করেন।* 
কিন্ত এ বিষয়ে মতান্তর লক্ষিত হয়। ফলতঃ 'গ্রকৃত হত্যাকারীর নাম নির্দি্ 
হয় নাই। স্তার রবার্ট মণ্টোগোমারি প্রথমতঃ সমগ্র দলের উপর হুত্যাপরাধের 
আরোপ করিয়া অবশেষে লিখিয়্াছেন, পরে অনুসন্ধান বরিম্। জানা গিয়াছে 
যে, বক্তিবিশেষের অস্ত্রাঘাতে ২৬ গণিত দর্পের সেনানায়কের মৃত্য হয়। 4 
অধিনায়কের নিধনে সিপাহীগন সন্ত্রন্ত হইয়া পলায়ন করে। এই সময়ে দণ্ড. 
বিধাতা ফ্রেডরিক কুপারের আবির্ভাব হয়। ইহার দণ্ড কিরূপ ভয়ঙ্করভাবের 
উদ্দীপক, কিরূপ নৃশংসতাস্চক হইয়াছিল, তাহা! পরবর্তী ঘটনায় পরিস্ফ,ট 
হইবে। 

দিপাহীগণ যখন ইরাবতীর অভিমুখে ধাবিত হয়, তখন কুপার স|হেৰ ৮০1৯ 
জন অশ্বারোহীর সহিত অমৃতসর হুইতে তাহাদের অন্থসরণ করেন। সিপাহীগণ 
ইরাবতীর তটে উপনীত হুইয়া নদী পার হইবার জন্ত পল্লীবাসীদিগের 
নিকটে নৌকা প্রার্থনা করে। পলীবাপিগণ তাহাদের সাহায্য করে নাই। 
বরং তাহারা কৌশলক্রমে সাহায/গ্রার্থীদিগকে কার্ধান্তরে ব্যাপৃত রাখে। 
ইহার মধ্যে উজনালান্গুমক স্থানের তহলীলদার পুলিশসৈন্তের সহিত তথায় 
উপনীত হয়েন। পল্লীবািগণ ইহাদের সহিত সম্মিলিত হয়। ইহাদের আক্রমণে 
প্রায় ১৫* শত পিসাহী দেহত্যাগ করে। পরক্ষণে ডেপুটি কমিশনর ঘটনাস্থলে 
উপনীত হয়েন। তিনি পরবর্তী ঘটনার এইরূপ বর্ণন! করিয়াছেন___“পল্লী- 
ঘাসীদিগের আক্রমণে সিপাহীদিগের অরন্নেকে নদীগর্ভে নিমজ্জিত হয়। অনেকে 
কাঠ খণ্ড অবলম্বন করিয়! নদীমধ্যবর্তী একটি ক্ষুদ্র্থীপে ভামিতে ভাসিতে 
যাইতে থাকে। অনাহারে ইহার! অবসন্ন হইয়।ছিল, পথশ্রমে ইহারা ক্লান্ত 


দ্ধ 0007, 01515 2 0) £2%7%7146, 2, 153. 
1 117/27%)142157 27421161102 41. 251 4275 


উজনালা। ১৩৭ 
হইয়া পড়িয়াছিল। ইহার উপর আকন্মিক আক্রমণে ইহারা আপনাদের 
জীবনের আশ পরিত্যাগ করিয়াছিল। বন্ত পক্ষীগুলি যেমন নদীমধ্যে সম্তরূণ 
দ্বারা প্রাণরক্ষার চেষ্টা করে, ইহারাও সেইরূপ প্রাণের দায়ে সম্তরণ করিতে 
লাগিল। ইহাদিগকে ধরিবার জন্ত হুইখানি নৌকা অবিলম্বে প্রেরিত হইগস। এই 
সময়ে হর্ধ্য প্রথর করজাল বিস্তার করিতেছিল। সিপাহীগণ ২* মিনিটের মধ্যে 
নির্দিষ্ট দ্বীপে উপস্থিত হুইল। ঘোরতর নৈরাম্তে অধীর হইয়া, ৪০9৫ জন 
পিপাহী জলে ঝাপ দিয়া পড়িল। ইহাদিগকে ধরিবার জন্ত যে সকল সওয়ার 
গিয়াছিল, তাহার! সন্তরণকঝারীর্দিগের মস্তক লক্ষ্য করিয়া, গুলি করিতে উদ্যত 
হইল। কিন্তু তাহাঁদ্দিকে যখন ইরূপ গুলি করিতে নিষেধ করা হইল,তখন সিপাহী 
গণ ভাবিল যে, ডেপুটি বমিশনর তাহাদের সহিত সদয় ব্যবহার করিতে ইচ্ছা 
করিয়াছেন। তাহারা ইহা ভাবিয়া, বিপক্ষদিগের হস্তে আত্মসমর্পন করিল। 
তাহাদের হস্ত যখন আবদ্ধ কর! হইল, তখন কেহই কোনরূপ বাধা দিল ন1। 
তাহারা ভাবিয়াছিল যে, সামরিক বিচারালয়ে তাহাদের যথারীতি বিচার হইবে 
এবং বিচারের পূর্ব্বে তাহারা আহার পানে পরিতোষ লাভ করিবে। এই অন্য ৩৬ 
জন দৃঢ়কায় সিপাহী কে যখন এক ব্যক্তি আবদ্ধ করে, তখন তাহার! কোনরূপ 
উত্তেজনার পরিচয় দেয় নাই। রাত্রি দ্বিপ্রহরের মধ্যে ২৮২ জন সিপাহী উজ 
নালার পুলিশ ষ্টেশনে আনীত হয়। এতদ্বাতীত তান্ুবাহক ডুূলিবেহারা প্রস্তুতি 
অনেক অগ্ুচরকে পল্লীবাসীদিগের জিম্মায় রাখা হয়। তৎপরদিন অল্প অল্প 
বুষ্টি হওয়াতে হননকার্ধ্য বদ্ধ থাকে। ১ল! আগস্ট এই কার্ষে/র অনুষ্ঠান হয়। 
ইহা মুসলমানদিগের একটি প্রধান পর্ধ-__বক্র্ইদের দিন। এই দিনে অবরুদ্ধ 
সিপাহীগণকে মৃত্যুমুখে পাতিত করিবার আয়োজন হইল। আমি সিপাহী- 
দিগকে বাঁধিবার জন্ত অধিকপরিমাণে রজ্জু সংগ্রহ করিতে আদেশ দিয়াছিলাম। 
শিখগণ এই আদেশানুসারে রজ্জু লইয়! নির্দিষ্ট স্থানে উপনীত হইল। পরস্থানে 
বৃক্ষের সংখ্যা অধিক ছিল না। সুতরাং সমুদয় সিপাহীকে ফাসি দিবার 
স্বধা হইল না। প্রতি বারে দশ দশ জনকে দৃঢ়রূপে রজ্জুবদ্ধ করিয়া গুলি 
করিবার প্রস্তাব হইল। সিপাহীগণ যখন এবিষয় জানিতে পারিল, তখন 
তাহারা নিরতিশয় বিশ্মিত ও কুদ্ধ হইয়া! উঠিল। এক অজনমাত্র আংলোসাক্ষণ 
মাজিষ্রেট ( শ্বয়ং কুপার সাহেব ) ঘটনাস্থলে উপস্থিত থাকিয়া, হুননকার্য্ের 

৮ 


১৩৮ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


তত্বাবধান করিতে লাগিলেন । প্রতি বারে দশ দশ জন সিপাহী রজ্জুবদ্ধ 
হইয়া, বধাভূমিতে সমানীত হইতে লাগিল। শিখগণ গুলি করিবার জন্য 
পুর্বে প্রস্তত ছিল। মাজিষ্রেট পুলিশষ্টেশনে উপবিষ্ট ছিলেন৷ তীয় কর্মমচারি- 
গণ তাহার চারি পার্থে থাকিয়া, ভয়ঙ্কর ঘটন। দেখিতেছিলেন। দণ্ডান্ঞাপ্রাপ্ত 
নিপাহীগণ ই“হাদের নিকট দরিয়া! যাইবার সময়ে মাজিষ্টরেট ও শিখদ্িগকে ভর্খসন৷ 
করিতে লাগিল। ইহারা বধ্যভৃমিতে উপনীত হইয়া, শিখদিগের গুলির আঘাতে 
আত্মবিষর্জন করিতে লাগিল । এইরূপে ১৫০ শত সিপাহী যখন নিহত হইল, 
তখন এক জন ঘাতক মুচ্ছিত হইয়া পড়িল । কিছুক্ষণ এই ভয়ঙ্কর ব্যাপার 
বন্ধ রাখার পর আবার পূর্ব কার্য্যারস্ত হইল। ২৩৭ জন সিপাহী নিহত 
হইলে এক জন কর্মচারী মাজিষ্রেটকে জানাইলেন যে, অবশিষ্ট দ্পাহীগণ 
প্রাচীরমধ্যস্থিত ক্ষুদ্র গৃহ হইতে বাহির হইতে চাহিতেছে না। ইহাদ্দিগকে 
এঁ গৃহে কিছুকালের জন্ত আবদ্ধ করিয়1 রাখা হইয়াছিল। সংবাদ পাইয়া, 
আমি এর স্থানে গমন করিলাম। গৃহদ্বার যখন উদ্ঘাটিত হুইল, তখন 
দেখ! গেল যে, হল.ওয়েলের বর্ণিত অন্ধকৃপের ব্যাপার এই স্থানে সংঘটিত 
হইয়াছে। ভয়ে, শ্রাস্তিতে, অবসন্নতায়, গ্রীষ্মাতিশয্যে এবং অংশতঃ শ্বাসরোধে 
এ গৃহস্থিত 5৫ জন দিপাহীর প্রাণবায়ু অন্তথিত হুইর়াছে। স্থানীয় মুদ্দাফরাঁস 
সবার! মৃতদেহ বাহির করা হইল। পুলিশ ষ্টেশনের ১০* শত গঞ্জ অন্তরে 
একটি গভীর কূপ ছিল। নিহত সিপাহীদিগের দেহরাশি এ গর্ভে ফেলিয়া 
দেওয়া হইয়াছিল। উল্ঞ ৪৫টি মৃতদেহও এই কৃপে সমাহিত হইল। কাণপুরে 
একটি কূপ আছে, উজ-লা'লাতেও এরূপ একটি কৃপ রহিল ।” * 

এইরূপে উজন্লাঁতে নরমেধ যজ্ছের পরিসমাপ্তি হইল। যজ্ঞেশ্বর আপনার 
উর্ধতন শাসনকর্তীদের নিকটে সম্মান ও প্রতিপত্তি লাভ করিলেন। প্রধান 
কমিশনর স্তর জন লরেন্স তাঁহাকে ধন্তবাদ দিয়া পত্র লিখিলেন। প্রধান 
বিচারক স্তার রবার্ট মণ্টেগোমরি পত্রদ্ধারা তত্কৃত কার্যের যথোচিত সুখ্যাতি 
করিলেন। গবর্ণরজেনেরলের নিকটেও তাহার সাতিশয় প্রশংসা হইল। 
এতদোশীয় ভূপতির নিকটেও তিনি সম্মানলাভে বঞ্চিত হইলেন ন!। 


কপূর্রেতলার রাজা রণধীরসিংহ তাহার সন্মান রক্ষা করিলেন। নরমেধকর্তা 
ক 0০067, 67452521672 2271 %& 2 160-167, 


উজনাল। ১৩৯ 


অবিকাঁরচিত্তে নরশোণিতপাত করিয়া, এইরূপে নরশ্রেষ্ঠদিগের প্রশংসিত, 
সম্মানিত ও সমাদৃত হইলেন। 

স্তার্‌ রবার্ট মণ্টেগোমারি উপস্থিত বিষয়ে কুপার সাহেবের সবিশেষ প্রশংসা 
করিয়! লিখিয়াছিলেন যে, যাবৎ কুপার সাহেব জীবিত থাকিবেন, তাবৎ ইহার 
জন্ঠ তাঁহার টুপিতে জয়চিহ বর্তমান থাকিবে। নরঘাতক পিখদ্দিগকে পারি- 
তোষিকম্বরূপ বহু অর্থ দেওয়া যাইবে । এখানে লোহোরে) তিন দল সিপাহী 
উত্তেজিত হওয়!তে তাহাদের নিরতিশয় বিরক্তির কারাম্বরূপ হইয়াছে । 
তাহারাও এইরূপ দশাপন্ন হইবে ।* এক জন অপক্ষপাত এতিহাসিক এই 
বিষয়প্রসঙ্গে লিখিয়াছেন-_“খুইধর্ম প্রচারের এক জন প্রধান উৎসাহদাত। 
যে, এইরূপ নরহ্ত্যাকে জয়চিন্ৃম্বরূপ বণিয়া নির্দেশ করিয়াছিলেন, তাহা 
শুনিলে চমকিত হইতে হয়। লাহেরের আর তিন দল সিপাহী তাহাদের 
বিরক্তিকর হওয়াতে তিনি এ বিরক্তি হইতে নিক্কৃতিলাঁভের জন্য বোধ হয়, 
উক্তরূপ আর একটা জয়চিহ্প্রাপ্তির সুযোগ করিয়া দ্িতেছিলেন। কুপার 
সাহেব কলিকাতার অন্ধকুপ এবং কাণপুরের কূপের সহিত উজনালার সন্কীর্ণ 
গৃহ ও কুপের তুলন! করিয়াছেন। যদি মানবের অগহনীয় যাতনায় উপেক্ষা- 
প্রদর্শনের বিষয় ধর! যায়, তাহ। হইলে সিরাজউদ্দৌলা, না| সাহেব এবং এই 
ই'রেজ ম্যাজিষ্্রেটের অন্ুষঠিত নরহতা] পরম্পর তুলনীয় হইতে পারে। যাৰৎ 
কারারক্ষক্দিগের নিরাপদে থাকিবার সম্ভাবন! ছিল, তাবৎ নান! সাহেবের 
হতভাগ্য বন্দিগণ, অক্ষতশরীরে রহিয়াছিল। যখন তাহাদিগকে রক্ষা করা 
কারারক্ষকদিগের পক্ষে স্ুবিধ'জনক বোধ হইল না, তখন তাহার! তাড়াতাড়ি 
নিরতিশয় নির্দয়রূপে মৃত্যুমুখে পাতিত হইল। ইঈদৃশ কার্যের একমাত্র 
সাফাই এই ষে, ষ'হাদের জীবন সঙ্কটাপন্ন হইয়াছিল, তাহারাই ইহার অনুষ্ঠান 
করিয়াছিল । 

কিন্ত দিরাজউদ্দৌলার উপর এই বলিয়া সাতিশয় কঠোরভাবে দোষারোপ 
কর! হয় যে, তিনি অন্ধকৃূপের অবশিষ্ট জীবিত বাক্তিদিগের বিষয়ে নিরতিশয় 
ওদান্ত প্রকাশ করিয়াছেন। কুপারের বর্ণনায় বৌদ হয় যে, উজনালার অন্ধ- 


+. 09927, 04515 1% 216 1211748. £* 168, 


১৪০ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


ফুপেও জীবিত বাক্তি ছিল। ইহাদের অরৃষ্টে কি ঘটিয়াছিল, তাহার কোন উল্লেখ 
দেখ! যায় না । এক জন আহত সিপাহীকে মহারাণীর সাক্ষীন্বরূপ রাখা হইয়।- 
ছিল। এতদ্বাতীত অপর বন্দীদিগের প্রত্যেকেই মৃতু মুখে পাতিত হয়। কথিত 
আছে, সিপাহীগণ যে স্ময়ে অপরাঁধজনক কার্য্যের অনুষ্ঠান করিয়াছিল, তাহার 
পর ৪৮ ঘণ্টার মধ্যে আইন অনুসারে প্রায় ৫১০ শত ব্যক্তি নিহত হয়। পাঠক 
জিজ্ঞসা করিতে পারেন যে, এই সকল অসহায়_-কর্তৃপক্ষের বর্ণনানূসারে নিরম্ন, 
ভগ্ববিহ্বলচত্ত, অনাহারে বিশুফ এবং ক্লান্তিতে অবসন্ন লোঁকের ধ্বংসসাধন 
কোন্‌ অপরাধে-__কোন্‌ আইনে হইয়াছিল ? কুপার সাহেব উত্তয় দিয়াছেন, 
অপরাধ--বিদ্রোহ । এই সকল লোক যদি আপনাদের ঘোরতর অপকী'ত্তিশ্বরূপ 
নরহত্যাপাপে লিপ্ত ন! থাকিত, তাহা হইলেও ইহাদের বিষয়ে আইনের বিধান 
' একরূপ হুইত। ইহাদের অপরাধের শান্তি-মৃত্যু। যে সিপাঁহীকে মহারাণীর 
সাক্ষীশ্বরূপ রাখ হইয়াছিল, মন্টেগোমারি তাহাঁকে লাহোরে পাঠাইতে অন্গরোধ 
করিয়াছিলেন । এই অনুরোধ অনুসারে কার্া হইয়াছিল । সিপাহী আরোগ্য লাভ 
করিলে তাহাকে লাহোরে পাঠান হয় । পরে আর ৪১ জন সিপাহী অবরুদ্ধ হয়। 
তাঁহারাঁও ইহার সঙ্গে লাহোরে প্রেরিত হয় । সেইখানে ইহাদের সকলকে কামা- 
নের মুখে উড়াইয়া দেওয়! হয়। এইরূপে কুপার সাহেব দৃঢ়তার সহিত যাহা 
কহিয়াছিলেন, তাহাই ঘটিল। ২৬গণিত দ্লিপাহীদল উভয়তঃ সমূলে অবরুদ্ধ 
ও বিধ্বস্ত হইয়া গেল ।” 

দূরদর্শী ইংরেজ এরতিহাসিক এই ভাবে তাহার শ্বদেশীয় বিচারকের কাধ্যের 
বর্ণনা করিয়াছেন। অন্ধকৃপের ঘটন| হল্ওয়েলের কল্পনাসস্ভূত কি প্রকৃত, তছি- 
যয়ে মতদ্বৈধ আছে । অনেকে এখন উহা! হলওয়েলের কল্পনাসমুৎপন্ন চিত্র বলিয়! 
নির্দেশ করিতেছেন। প্রকৃত হইলেও সিরাজউদ্দৌলা! অবশিষ্ট বন্দীদিগের 
জীবনের হানি করেন নাই । অনেক ইংরেজ এতিহাসিক সিরাজউদ্দৌলাকে 
অত্যাচারী বপিয়! নির্দেশ করিয়াছেন । এই অত্যাচারী নবাবের সমক্ষে তাহাদের 
হদেশীয়গণ অক্ষতশরীরে' ছিল। কিন্ত উজনালার ঘটনায় ইংরেজ বিচারকের 
সমক্ষে অবশিষ্ট সিপাহীদিগের অদৃষ্ট প্রসন্ন হয় নাই। তাহাদের প্রতি কঠোর- 
তম দই প্রযোজিত হয়। নিরপায় নিঃসহায় প্রতিপক্ষের বিষয়ে সিরাজ- 

1:719712%) 11411622717. 70. 4. 2. 428-429, 


উজনাল! । ১৪১ 


উদ্দৌলা! ধীরতার পরিচয় দিয়াছেন । কিন্তু ইংরেজ বিচারক তাদৃশ ধীরভাব 
দেখাইতে পারেন নাই। দেশকা'লপাত্রানুসারে মানবের নির্দয়ভাবের বিচার 
করিলে উজনালার কৃপ, হুল্ওয়েলের বর্ণিত অন্ধকুপ অপেক্ষাও অধিকতর 
নৃশংসতার পরিচয় দিবে। 

২৬গণিত নিরক্ত্রীহত সৈনিকদলের এইরূপ শোচনীয় পরিণামের বিবরণ 
শুনিয়া, লোকে যেরূপ ভীত, সেইরূপ উত্জেজিত হয় । অশ্বারোহী গিপাহীগণ 
যে সকল ঘোড়া ব্যবহার করিত, তৎসমুদয় তাহাদের দিজের ছিল। 
গবর্ণমেন্ট ঘোটকগুলি অধিকার করাতে মিপাহীগণ উত্তেজিত হওয়ায় 
মণ্টেগোমারি সাহেব এ সকল বিরন্তিজনক লোক হইতে বিমুক্তি লাভের 
আশার পূর্বোক্ত প্রণালীর অনুসরণে কূতপঙ্কপ্ন হয়েন। তিনি লাহোরের ৩০০০ 
হাজার সিপাহীকে উৎসন্ন করিতে ইচ্ছা করিয়াছিলেন ।* উপস্থিত সময়ে 
গিপাহীদিগের উপর কর্তৃপক্ষের কিরূপ বিদ্বেষভাবের সঞ্চার হইয়াছিল, তাহা 
এই ঘটনায় পরিস্ফুট হইতেছে। লাহোরের সিপাহীগণ উত্তেজিত হইয়াছিল। 
ইহাদের অনেকে ইংরেজের বিরুদ্ধে অন্ত্রসঞ্চালন করিলেও সকলে সমভাবে 
ইংরেজের শোণিতপাতে অগ্রসর হয় নাই। তাহাদের কেহ কেহ এই সঙ্কটকালে 
ইংরেজের জীবন রক্ষা করিতে উদ্দাসীন থাকে নাই। তাহাদের প্রভৃভক্তি 
ও বিশ্বস্তত! এই সময়েও অটল ছিল। কিন্তু কর্তৃপক্ষ স্থলবিশেষে এই 
বিশ্বস্ততা ও প্রভৃতক্তির সম্মান রক্ষা করেন নাই ' তাহারা সমগ্র সিপাহীকে 
দুর্দান্ত শ্বাপদ বলিয়া মনে করিয়াছিলেন । এই ছার্দান্তে শ্বাপদদ্দিগকে, বে কোন 
রূপে হউক, পৃথিবী হইতে দূরীভূত করা তাহাদের একমাত্র উদ্দেশ্ত ছিল। 
তাহার! এইরূপ উদ্েশ্তের বশবন্তী হইয়াই আপনাদের অপরিসীম কার্ধ্যতৎ- 
পরত অথবা অনন্ত নৃশংসতা! প্রকাশ করিয়াছিলেন । 

কিন্তু কর্তৃপক্ষের এইরূপ দৃঢ়ত! দেখিয়াও, পঞ্জাবের লোকে ইংরেজের 
ক্ষমতার স্থাপ্লিত্বসন্বন্ধে সন্দেহশূন্য হয় নাই। এ বিষয়ে তাহাদের আস্থা ক্রমে 
সন্দেহে পরিণত হয়, সন্দেহ হইতে অবিশ্বাসের সুত্রপাত ঘটে। + পেশাবরের 


একটি ঘটনায় এ বিষয়ের প্রমাণ প্রাপ্ত হওয়া যায়। জুলাই মাসের মধাভাগে 


« 1101716) 171222% 1271016) 07০4, 442, 429. 
1::70/7765) 17%21217 1%4/778)1. ?, 373, 


১৪২. সিপাহীযুদ্ধের ইতিহাস । 


এড ওয়ার্ভিষ্‌ পেশাবরের মন্রাস্ত ব্যক্তিদিগের নিকটে টাকা ধার লইবার প্রস্তাব 
উত্থাপন করেন। ইহার! সাধারণের স্টায় কোম্পানির আধিপত্যের অবসান 
হইল বলিপ্বা মনে না করিলেও, আপন!দের অর্থসম্বন্ধে একবারে সংশয়শৃন্ত 
হয়েন নাই স্থতরাং এ বিষয়ে ইহাদের তাদৃশ আগ্রহ পরিস্ফুট হয় নাই। 
অবশেষে ইহারা এডওয়।িসের নিকটে মহাজনদিগকে পাঠাই দিতে প্রতি শ্রুত 
হয়েন। মহাজনেরাও উপস্থিত হইয়া এ বিষয়ে কিছুমাত্র আগ্রহ প্রকাশ 
করেন নাই। বরং সকলেই আপনাদিগকে অপরের পশ্চাতে রাখিতে ইচ্ছা! 
করেন। শেষে এডওয়ার্ডিসের দৃঢ়তায় ও কার্ধ্যতৎপরতাস্ তাহাদিগকে সম্মত 
হইতে হয়। 

পূর্বে উক্ত হইয়াছে যে, সেনানায়ক নিকল্সন্‌ ৭ই আগষ্ট দিরীতে উপনীত 
হয়েন। সেনাপতি উইল্সনের সহিত পরামর্শ করিবার জন্ত তিনি আপনার 
সৈনিকদলের পূর্বেই দিল্লীতে পন্ন'ছিয়াছিলেন। তিনি উপস্থিত হইয়া ই,সেনাপতি 
উইল্সনের সহিত স্বকীয় কর্তবাসম্বন্ধে পরামর্শ করেন। তীহার উন্নত দেহ, 
তাহার দীন্তিময় লোচনযুগল, তাহার মুখমণ্ডলের অনির্বাচনীয় তেজোমহিম 
দর্শনে শিবিরস্থিত সৈনিকদল তাহাকে প্রকৃত বীর পুরুষ বলিয়া মনে করে। 
তাহাদের এই ধারণা অলীক হয় নাই। নিকলজন্‌ প্রকৃত প্রস্তাবে বীরপুরুষে'- 
চিত গুণগ্রামে অলঙ্কত ছিলেন। তাহার উপস্থিতিমান্রেই তদীয় গুণের 
নিদর্শন লক্ষিত হইতে থাকে । তিনি সৈম্তসন্নিবেশস্থল পরিদর্শন করেন; 
প্রত্যেক স্থলেই তাহার সুক্মদর্শিতার পরিচয় পাওয়া যাইতে থাকে । তিনি 
যখন অপরাপর সৈনিক পুরুষের সহিত ভোজনস্থলে উপবিষ্ট হুইতেন, তখন 
তীহার মৌনভাবদর্শনে ততপ্রতি সর্বপ্রথম অনেকের বিরক্তি জন্মিয়াছিল। 
তিনি যখন আপনাদের ব্যহরচনার পরিদর্শন জন্য এক স্থান হইতে অন্য স্থানে 
যাইতেন, তখন তাহার কক্ষভাব দেখিয়া, সৈনিক প্রধানের সর্বপ্রথম অসোস্তোষ 
প্রকাশ করিক্বাছিলেন.। দ্রি্ীর অবরোধের ইতিহাসলেঘক ততমন্বন্ধে এই ভাবে: 
আপনার মত প্রবাশ করিয়াছিলেন--“এ দময়ে একটি সুগঠিতদেহ, আগন্তক 
পুরুষ আমাদের সৈন্যসন্িবেশস্থল দেখিয়া বেড়াইতেছিলেন। তিনি প্রতি- 
্থলেরই হুল বিবরণ--টছার বলশালিতা উহার ইতিহাস, তন্ন তন্ন করিয় 
জিজ্ঞাসা করিতেছিলেন। তীয় পরিচ্ছদে তাহার পদমর্যাদার কিছুমাত্র পরিজ্ঞান 


দিল্লী। ১৪৩ 


হয় নাই। উপস্থিত সন্কটকলে অনেকেই আপনাদের ইচ্ছামত" পরিচ্ছদ 
পরিধান করিতেন। এক আফিপরের পরিচ্ছদের সহিত অপর আফিনরের 
পরিচ্ছদের প্রায়ই সমতা দেখা! বাইত না। যাহা হউক, পরক্ষণে জান! গেল যে, 
আগন্তক পুরুষ সেনাপতি নিকলন্। ইতঃপুর্বে শিবিরের লোকে তাহার 
আক্কৃতি দেখিতে পায় নাই । এই সমরে লোকের মধ্যে কাণাঘূষা! হইতে লাগিল 
যে, আগন্তক েনাপতির সামরিক বিষয় সম্বন্ধে অসামান্ত গ্রতিভা আছে। 
হাহার আকৃতি যেন দ্বানবের আকৃতির ছাচে ঢাল।। বক্ষঃস্থল বিশাল, 
হস্তপদ্াাদি নিরতিশয় শক্তিসম্পন্ন ; হাবভাব উৎসাহ ও কর্তৃত্ব্ঞক এবং 
রুক্ষভাবের পরিচায়ক, দেহ পৌন্দর্যশালী; শ্মশ্রবাজি দীর্ঘ ও কৃষ্ণবর্ণ 
কণ্ঠম্বর উন্নত ও গম্ভীর ; তাহাতে ষে শক্তিমন্তা, গুণাতিশয্য ও দৃঢ়তা আছে, 
তাহ! সকলেই বুঝিতে পারে |” এইরূপ বীর পুরুষ এখন দিল্লী উদ্ধারার্থে 
সমাগত হহলেন। সৈনিকের প্রথমতঃ তাহার উদ্ধতভাবে অসন্তুষ্ট হইলেও শেষে 
তদীয় গুণ গ্রামের পরিচয় পাইয়া, তাহাকে ' আপনাদের অভীষ্টসিদ্ধির প্রধান 
সহায় বলিয়া মনে করিতে লাগিল। 

অবিলম্বে কার্য্যারন্ত হইল। নিকল্সনের সৈনিকদল দ্রতগতি দিল্লীর 
অভিমুনখ অগ্রসর হইতেছিল; নিকল্সন্‌ তাহাদিগকে আনিবার জন্ঠ শিবির 
হইতে !নশ্্ান্ত হইলেন। তিনি ৯৪ই আগষ্ট স্বকীয় সৈনিক দল লইয়!, মহো- 
ললাসে শিবিরে উপনীত হইলেন। শিবিরস্থিত সৈনিকেরাঁও ইহাদের আগমনে 
উল্লাপ গ্রকাশ করিতে লাগিল। কামানগুলিও পশ্চাং আগিতেছিল। দিলী ও 
পঞ্জাবের পথ অবরুদ্ধ ন। থাকাতে ইংরেজপক্ষের সবিশেষ সুবিধা ঘটিয়াছিল। 
সিপাহীগণ খ্ী পথ অবরুদ্ধ করিতে চেষ্টা করে। ১৪ই আগ আবার তাহারা 
এই উদ্দেশ্তে নগর হইতে নিক্ষাস্ত হইল। ঝিন্দের রাজা ইংরেজদিগের পরম 
বন্ধু ছিলেন। তাহার অধিকৃত জনপদ আক্রমণ করা বোধ হয় সিপাহীদিগের 
অন্ততম উদ্দেশ ছিল। সেনানায়ক হডসন্‌ আপনার অশ্বারোহী সৈনিক দিগকে 
লইয়! উহ্াদ্দিগের গাতবিধির পর্যবেক্ষণের জন্ যাত্রা করিলেন। তাহার সহিত 
সিপাহীদ্দিগের কয়েকবার ক্ষুদ্র যুদ্ধ হয়। এই যুদ্ধে সিপাহীগণ জয়লাভ করিতে 


। 4652971 ০7০ 54222 ০ 1)21/%£ 2:4৫, 58০) 772, 7০ 445 ০649) ৮০৮5, 


১৪৪ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


পারে নাই। বর্ধাতিশয্যে এ সময়ে অনেক স্থান জলগপ্লাবিত হুইয়াছিল। গন্তব্য 
পথ এইরপে ছূর্গম হইলেও হডমন্‌ পার্খবর্তী স্থান সমূহ পর্ধযবেক্ষণ করিয়া, ২২শে 
আগষ্ট শিবিরে প্রত্যাগত হয়েন। 

পূর্ব্বে ষে সকল কামানের বিষয় উল্লিখিত হইয়াছে, তৎসমুদ্য় ফিরো'জপুর 
হইতে দিল্লীর অভিমুখে আসিতেছে গুনিয়!, বেরিলী ও নিমচের সিপাহীদল ১৮টি 
কামান লইয়া এ সকল কামান অবরুদ্ধ করিবার জন্য ২3 শেজুলাই দিল্লী হইতে 
যাত্রা করে। পর দিন প্রাতঃকালে সেন।নায়ক নিকল্সন্‌ ১০** এক হাজার 
ইউরোপীয় এবং ২০** দুই হাজার এতদ্দেশীয় সৈন্য লইয়! উহা্দিগকে বাধ! 
দিবার জন্ত বাহাছবরগড় নামক পল্লীর অভিমুখে যাত্রা করেন। যেহেতু, তিনি 
শুনিয়াছিলেন ষে, সিপাহীগণ এ স্থানের দিকে অগ্রসর হইয়াছে । এসময়ে প্রবল 
বেগে বৃষ্টিপাত হইতেছিল। সমুদয় পথ কর্দমাক্ত ও স্থানে স্থানে জলপ্লাবিত হইয়! 
গিয়াছিল। পদাতিগণ অতিকষ্টে অগ্রসর হইতে লাগিল । পিচ্ছিল পথে আপনা- 
দিগকে সহঞ্জভাবে রাখিবার জন্ত তাহার! প্রতিপদ্ক্ষেপে সাবধান হইতে লাগিল। 
কামানপরিচালকগণ কর্দমলিপ্ত পথে কামানের ঢাক! চালাইবার জন্য বারংবার 
কাধ দিয়। ঠেলিতে লাগিল। এরূপ বহুকষ্ে ৬ ঘণ্টার মধ্যে কেবল ৯ মাইল 
পথ অতিক্রান্ত হইল। এই সময়ে নিকলসন্‌ জানিতে পারিলেন যে, বিপক্ষগণ 
বাহাদুরগড়ে ন৷ গিক্না, নুজ্ুফগড়ের অভিমুখে গিয়াছে । নিকলসন অবিলঘ্গে 
বাহাছুরগড় পরিত্যাগ করিয়া, হ্থজুফগড়ের অভিমুখে অগ্রসর হইলেন । বেল! 
গটার সময়ে তিনি হুজুফগড়ের খালের একটি শাখাখালে উপনীত হইয়া দেখিলেন 
যে, সিপাহীগণ থালের*অপর তটে সজ্জীভৃত রহিয়াছে। খালের সেতু তাহাদের 
দক্ষিণ ভাগে আছে। সম্মুথে একটি সরাই এবং উহার বামে ও দক্ষিণে দুইটি 
পল্লী আছে। এই পল্লীঘ্ধয় ও তাহাদের অধিকারে রহিয়াছে । তাহারা! পল্লী্য়ে 
তিনটি, সরাইয়ে চারটি এবং খালের উপর তিনটি কামান স্থাপন করিয়াছে। 
তাহাদের বামভাগে হুজুফগড় পল্লীও অধিকৃত হইয়াছে । বেল! পাঁচ ঘটকার সময়ে 
ইংরেজ পক্ষের সমগ্র সৈনিকদল থাল পার হইল। নিকল্ন্‌ তাড়াতাড়ি দিপাহী- 
দিগের সন্নিবেশস্থল পর্যবেক্ষণ পূর্বক সর্ধাগ্রে সরাই আক্রমণ করিবার মঙ্কল্ 
একরিলেন। যেহেতু, সিপাহীদিগের অধিকৃত স্থানের মধ্যে এ সরাইটি প্রধান বৃহ 
বলিয়! পরিগণিত হইয়াছিল । এইরূপ দঙ্ল্ন করিয়া, নিকল্সন্‌ ৬১গণিত ইউরোপীয় 


দিল্লী ১৪৫ 


পর তিদ্লকে সম্বোধন পুর্ব্বক এই ভাবে কহিলেন--?্তার্‌ কোনলিন্‌ কাম্পবেল, 
চিনিয়াবালার যুদ্ধের সময়ে তোমাদিগকে যাহ! কহিয়াছিলেন, তাছা তোমাদের 
অবিদিত নাই এবং আল্মার * যুদক্ষেত্রে ত্র ভাবের যে কথ। কহিয়াছিলেন, 
তাহা ও তোমরা শুনিয়াছ। এখন আমিও তোমাদিগকে এরূপ ছুই একটি কথ। 
বলিতেছি। তোমরা যাবৎ এ সকল সন্নিবেশিত কামানের ২০ বা ৩* গঞ্জ 
অন্তরে উপস্থিত না হও, তাবং গুলিবৃষ্টি কর, অ।মরা শ্রীপ্রই কার্য শেষ 
করিতে পারিব |” 1 

ইংরেজপক্ষের কামানপরিচালকেরা সর্ব গ্রথম যুদ্ধারস্ত করিল। কয়েক বার 
গোলাবর্ষণের পর পদ।ঠিদল অগ্রসর হইল। ইহার! লেনাপতি নিকল সনের 
পশ্চাভাগে থাকিয়া, গুলিবৃষ্টি করিতে করিতে বিপক্ষদিগের ২* গজ অন্তরে 
আসিয়। পড়িল। অধিনায়ক এই স্থান হইতে ইহাদিগকে সঙ্গিন চালাইতে 
আদেশ দিলেন। কিয়ৎক্ষণ ঘোরতর যুদ্ধের পর ইহারা কাঁম|ন অধিকার করিল ১ 
সিপাহীগণ সরাই হইতে হটি॥া! গেন। তাহা বিলক্ষণ সাহমসহকারে যুদ্ধ 
করিয়াছিল। অনেকে ধীরভাবে আ'য্মবিসর্জন করিয়াছিল। কিন্তু সমুদন্র স্থান 
কর্দমাক্ত হওয়াতে তাহারা! আপনাদের কামনগুলি লইয়া যাইতে পারে নাই। 
জ্প্লাবন ও কর্দমের আতিশয্যে ইউরোপীয় সৈনিকেরাও সবিশেষ সন্বরতা 
সহকারে তাহাদের পণ্চান্ধাবিত হইতে পারে নাই। ইংরেজপক্ষের সৈনিকগণ্‌ 
ষখন গুরোভাগ হইতে বাম ভাগে যাইয়া, পরাই ও খালের মধ্যত।গে কামান 
স্থাপন করিল, তখন সিপাহীগণ সমুদয় কাম।ন পরিত্যাগপুর্বক গেতুর উপর 
দিয়া পলায়ন করিল। ইহার মধ ১গণিত পঞ্জাবী পদাতিদল নুস্ুকগড় পল্লী 
অধিকার করিল । পার্শ্ববর্তী একটি পল্লীতে কতিপয় পিপাহী অবস্থিতি করিতে- 
ছিল; গঞ্জাবীগণ ইহাদিগকে আক্রমণ করিতে ক্রুটি করে নাই। কিন্তু ইহার! 
এরূপ পরাক্রমের সহিত আত্মরক্ষ। করে যে, ইহাদের পরাজয়ের জন্ত অপর 
সৈনিক পাঠাইতে হয়। 


* আগআ--ক্রিম়ার একটি ক্ষুত্র নদী। প্রিমিয়ার যুদ্ধের সময়ে এই নদীর তীরে একটি 
যুদ্ধ ঘটে। হংলগ্ড এবং ফ.হার সৈনিকদলের পরাক্রমে রূধিয়ার দৈম্ভ এই যুদ্ধে পর গি 
এবং ভাড়ত হয় । 

1 1797765, 17018111116) ঠ. 32৭, 


১ 


১৪৬ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


_ লেনাঁপতি নিকল.সন্‌ বিজয়ী হইয়া, মেই গলময় যুদ্ধক্ষেত্রে অবস্থিতি 
করিতে লাগিলেন । তিনি খাদসামগ্রী সঙ্গে আনিঘার সুযোগ প্রাপ্ত হয়েন 
নাই। এখন্ত অনাহারে তাহার সৈমিকগণের কষ্টের একশেধ হইতে লাগিন। 
এইরূপ অনাহারে সমস্ত রাত্রি অতিবাহিত হইল। পর দিন গ্রাতঃকালে 
মিকল সন্‌ খালের সেতু বিনষ্ট করিয়া, বিজয়ী সৈনিকদলের সহিত শিবিরে 
গ্রত্যাগত হইলেন। 
৪ঠ1 সেপ্টেম্বর নগর অবরোধের উপযোগী কামান ইত্যাদি আনিয়া 
পহছিল। স্তর জন লরেছদ এইরপে দিল্লীর উদ্ধারের ব্যবস্থা করাতে ইংরেজ- 
শিবিরের সৈনিকিগের উল্লামের অবধি রহিল না'। প্রায় তিন মাস কাল, এই 
মহানগরী সিপাহীদ্িগের অধিকারে রহিয়াছিল। তিন মাস কাল, যুদ্বকুশল 
ইংরেজ-দেনাপতিদিগের কৌশলপরম্পরা ইহার সমক্ষে বার্থ হইয়াছিল। 
ইংরেজ-সৈম্ত নগরস্থিত দিপাহীদিগের নিকটে যেরূপ সংখ্যায় অন্ন, সেইরূপ 
সামরিক অন্্র্দিতে হীনবল ছিল। এইরূপ হীনধণতাপ্রযুক্ত তাহারা এত দিন 
মোগলের চিরপ্রসিদ্ধ রাজধানীর সমক্ষে কাতরভাবে আত্মপক্ষের যার পর নাই 
'অধোগতি দেখিতেছিল। এখন তাহাদের অবস্থাস্তর ঘটিল। তাহাদের 
সাহাধ্যার্থে পঞ্জাব হইতে এক জন প্রসিদ্ধ যুদ্ধবীর যুদ্ধকুশল সৈনিকদল লইঙ| 
উপস্থিত হইলেন। তাহাদের বনবৃধির জন্ত পঞ্জাব হইতে কামান ইত্যাদিও 
আমসিল। সুতরাং এখন তাহার! মোগলের রাজধানী আপনাদের আয়ত মনে 
করিয়া, উল্লাস প্রকাশ করিতে লাগিল। ইংরেজ সেনানায়কেরাও এখন প্রসুল্ন- 
চিত্তে গ্রাচীরপরিবেষ্টিতামহানগরীর অধিকারের নিমিত্ত পূর্বাপেক্ষা অধিকতর 
উৎসাহ ও অধাবদায়ের পরিচয় দিতে উদাত হইলেন। দিল্লী পিপাহীদিগের 
অধিকারে থাকাতে উত্তেঞ্জিত লোকে, এত দিন ভাবিতেছিল যে, ভারতবর্ষে 
ইংরেজের ক্ষমতার হাঁদ হইয়াছে। শেষে তাহাদের এই ধারণা অমূলক বঙ্গিয়। 
গ্রতিগন্র হইল। 


চতুর্থ অধ্যায়। 


বাঙ্গাল। ও বিহার । 


প্রথম পরিচ্ছ্দে। 
কলিকাতা । 


কলিকাত। _ইউরোগীর়দিগের আতঙ্ক ও উত্তেজনা--গবর্ণর-জেনেরেলের উদ্বেগ--ভাহার 
প্রশান্ততাব-_ভিন্ন ভিন্ন স্থানে সৈনিকদলগ্রেরণ --ম্বেচ্ছা প্রবৃত্ত সৈনিফদল-_মুদ্রণস্বাধীনতায় 
হত্তক্ষেপ-_বারাকপুরের সিপাহীদিগের নিরনত্রীকরণ-_-কলিকাতার ইটরোগপীর ও [করিলী- 
দিগের আতঙ্কজনিত অবস্থ1--অযোধা।র নবাবের অব:রাধ--অন্তরব্যধহারসংক্রাস্ত বিধি-- 
গবর্ণর-জেনেরলের প্রানদ ও দেহরক্ষ।ধধে ইউরোপীগ নৈন্তের নিয়োগ । 

তারতের উত্তরাংশে যখন ধুমায়মান বহ্ছি প্রজবলিত হইয়! উঠিয়াছিল, 
ইংরেজ সেনানায়ক হাবেলক্‌ ও নী যখন কানপুর ও লক্ষৌর অভিমুখে অগ্রসর 
হইতেছিলেন, স্তার জন্‌ লরেন্স যখন পঞ্লাব হইতে দিল্লীর উদ্ধারের জন্য সৈন্য 
ও কামান ইত্যাদি প্রেরণ করিতেছিলেন, তখন এই স্ুবিস্ৃত ভূখণ্ডের প্রায় 
সকল স্থানেই ইউরোপীয়দিগের মধ্যে আতঙ্কের সঞ্চার হইয়াছিপ । যখন জীবন 
ও সম্পত্তি বিদ্বন্ুল হয়, উত্তেজিত লোকের ভয়াবহ আক্রমণে, যখন 
প্রতি মুহূর্তে সর্বধবংসকরপ বিপ্লীবের সুচনা ঘটে, বিভিন্ন গ্থানের আত্মীযস্বজনের 
আকন্মিক নিধনবার্ধয় হৃদয় যখন নৈরাশ্তে একান্ত অবসন্ন হয়, তখন সহজেই 
দগুধারী রাঞজার প্রতি বিপন্ন লোকের দৃষ্টি নিপতিত হইয়! থাকে। উপস্থিত 
সময়ে ভারতবর্ষের ইউরোপীয়গ্ণের এইরূপ দশ! ঘটিয়াছিল। নানা দিকে 
বিপত্তিজালে পরিবেষ্টিত হুইয়া, ইউরোপীয়গণ ভারতের গবর্ণর-জেনেরল 
কানিঙের প্রত্যেক কাধ্য নিরতিশয় ওংমক্যলহকারে পর্যবেক্ষণ কগিতেছিল। 
গবর্ণর-জেনেরলের চিরাত্যন্ত প্রশাস্তভাবে অনেকের মনে নানারূপ সন্দেহের, 


১৪৮ সিপাহীযুদ্ধের ইতিহাল। 


উৎপত্তি হইতেছিল, সন্দেহ প্রযুক্ত অনেকে গবর্ণর*জেনেরলকে কর্তব্য কার্ধ্য 
অমনোঁধোগী এবং ঘোরতর বিপদের প্রতিরোধে শিথিল প্রযত্র বলিয়া মনে 
করিতেছিল। কলিকাতার ইউরোপীন্ন প্রবাসিগণের মনে এইরূপ সন্দেহের 
সঞ্চার হইয়াছিল। লর্ড কানিও যখন ধীরভাবে উপস্থিত বিপ্লব সম্বন্ধে নান! 
স্কান হইতে সংবাদ সংগ্রহ করিতেছিলেন, ধীরভাবে যখন বিপদেত্ধ গুরুত্ব অন্- 
সরে কার্ধ্প্রণালীর নির্ধারণে ব্যাপৃত ছিলেন, তখন ইউরোপীয়গণ গভীর 
আশঙ্কায় অধৈর্ধ্য হয়েন। লর্ড কানিঙ রাজধানীতে থাকিয়া, উত্তরপশ্চিম- 
গ্রদ্রেশ হইতে বে সংবাদ গ্রাপ্ত হয়েন তাহাতে তিনি চিন্তিত হইয়া উঠেন। 
কিন্ত চিন্তিত হইলেও তাহার ধীরত1 বিলুপ্ত হয় নাই । জুন মাসে উত্তরপশ্চিম 
গ্রদেশস্থিত স্বদেশীয়দিগের বিষয় ভাবিয়া, তিনি অধিকতর চিগ্তাকুল হয়েন। 
এই মমদ্ধে আবার তাহার বিরক্তির একশেষ ঘটে। কলিকাত্তার ইউরোপীন্নগণ 
তাহার উদ্দেশ্ত বুঝিতে না পারিয়া যেরূপ উত্তেজনার পরিচয় দেন, তাহা! 
হইতেই বিরক্তির উৎপত্তি হয়। কিন্তু এরূপ বিরক্তিতেও গবর্ণর জেনেরল 
স্বাভাবিক ধৈর্য্যের সীম! অতিক্রম করেন নাই। 

উপস্থিত সময়ে ভারতবর্ষের বিভিন্ন স্থান হইতে গবর্ণর-জেনেরলের সমক্ষে যে 
সকল সংবাদ উপস্থিত হইত, গবর্ণর-জেনেরল তৎত্মমুদয়ের আলোচনা করির। 
অনেক সময়ে কর্তব্পথে অগ্রসর হইতেন। কিন্ত স্থানীর র'জপুদষগণ সর্ব- 
গ্রাগম বিপদের গুরুত্ব নির্থয় করিতে পারেন নাই । ১৬ই মে কল.বিন্‌ সাহেব 
উত্তরপশ্চিম প্রত্দশে হইতে গবর্ণর জেনেরলের নিকটে টেলিগ্রাম করেন যে, 
ঘোরতর বিপদ অতিক্রান্ত হুইয়াছে, এখন সমুদয় বিষয় ক্রমে আঁশাপ্রদ হইয়া 
উঠিতেছে। ইহার চারি দিন পরে তিনি আবার দিল্লীর কমিশনর গ্রিথেড, 
সাহেবের কথা উদ্ধত করিক্না, গবর্ণর-জেনেরলের নিকটে টেলিগ্রাম করেন যে, 
আর কয়েক দ্বিনের মধ্যেই এই অসংসাহপিক বিদ্রোহের শেষ হইবে। এই 
সকল আশ্বাসপ্রদ কথা শেষে আকাশকুসুমে পন্তিণত্ত হইল । দিনের পর দিন, 
মাসের পর মান অতিবাহিত হইতে লাগিল, কোন শ্থানে উত্তেজিত সিপাহী- 
দরিগের ও বি্ুষ্ঠনপ্রিক্ন, উন্ত্তপ্রায় লোকের গ্রশান্তভাব লক্ষিত হইল নাঁ। 
ভারতের প্রা্গ সমগ্র প্রধ/ন স্থানে বিপ্লীব ঘটতে প।গিল। উত্তরপশ্চিম গ্রদেশ 
এদীগ্ত বছ্গিশখায় পরিব্যাপ্ত হইল। গবর্ণর-জেনেরল গ্রত্যেক স্থানের সংখার্দ 


কলিকাতা । 58১; 


জনিবার জন্য যাহার উপর নির্ভর করিয়াছিলেন, তাহাদের কথ। এখন 
অপ্ীক বলিয়া প্রতিপন্ন হইল। অনেকে এই বিপ্লব কেবল সিপাহীদিগের 
উত্তেজনাসভ্ভৃত বলিয়া মনে করিয়াছিল। কিন্তু ইহা! কেবল সিপাহীদলে আবদ্ধ 
থাকে নাই । নানা স্থানের উত্তেজিত, ইতর লোক সমগ্র জনপদ অশান্তিময় 
করিয়া তুলিয়াছিল। ইহাদের সমুখ।ন দেখিয়া রাজপুরুষের! স্তম্ভিত হয়েন 
এবং আপনাদের বিলুপ্তপ্রায় প্রাধান্যের উদ্ধারের জন্ত আকুর্ল হইয়া পড়েন। 
ইংরেজ এঁতিহাসিকদিগের কেহ 'কেছ লর্ড কানিঙের প্রতি এই বলিয়া 
দোযাঁরোপ করিয়াছেন বে, লর্ড কানিউ উপস্থিত বিপদের গুরুত্বের অবধারণে 
সমর্থ ছিলেন না। এই বিষম বিপ্লবের গতিরোধেও ইহার ভাদুশ ক্ষমত। ছিল 
না। উপস্থিত সময়ে একটি হোষ্টংস বা একটি মণিংটনের গবর্ণর-জেনেরেলের : 
পদে প্রতিষ্ঠিত থাক। উচিত ছিল। যখন আত্মপ্রাধ।ন্ের বিলোপদশ! ঘটে, 
এক সময়ে যাহার অবজ্ঞার পাত্র:ছিল, তাহাদের উত্তেজনায় শাসকবর্গের 
্বদ্নেণীয়গন যখন নিপীড়িত, নিগৃহীত বা নিহত হইতে থাকে, তখন সহজে, 
ধীরতার সীমা রক্ষিত হয় না। পূর্বোক্ত এ্তিহানিকগণ বোঁধ "হয়, গবর্ণর-- 
জেনেরলের ধী'রতায় অইবর্যা হইয়াছিলেন। গবর্ণর-জেনেরল তাহাদের ন্তায় 
সমগ্র ভারতবানীকে আততীয়ী বলিয়া! মনে করেন নাঁই। সমগ্রভারতবাসীর 
গোণিতপাতে তাহার উদ্ঘম ও উৎসাহ পরিস্ষট হয় নাই। ভারতবর্ষ প্রবাসী 
ইউরোপীয়গণ যখন প্রাণের দায়ে জ্ঞানশূগ্ঠ হইয়া, ভারতবানীর শোণিতে সমুদয় 
স্থান রঞ্জিত করিতে ইচ্ছা! করিয়াছিলেন, তখন লর্ড কানিঙ তাহাদের ন্যায়, 
অধীরতা প্রকাশ করেন নাই এবং তাঁহ।দের সহিত একমত হইয়া, সর্বত্র 
জিঘাংসাঁর পরিচয় দিতেও আগ্রহ প্রকাশ করেন নাই। এইরূপ ধীরতার 
উল্লিখিত ইতিহাসলেখকগণ তাহার প্রতি বিরক্ত হইয়াছিলেন। এইরূপ ধীরতাই 
গবর্ণর-জেনেরলকে তাহাদের সমক্ষে কর্তব্যকার্যে অমনোষে।গী, বিপদের গুরু- 
ত্বাবধ!রণে অসমর্থ, এবং উপস্থিত সময়ের অযোগ্য বলিয়! প্রতিপন্ন করিয়াছিল । 
কিন্তু গবর্ণর-জেনেরল ইহাদের ন্যান্ন একদেশদরশী ছিলেন না। বিপদ- 
স্কুল স্থান হইতে সংবাদ সংগ্রহ করিতেও তিনি অমনোযোগ প্রকাশ করেন 
নাই। উত্তরপশ্চিম প্রদেশ হুইতে কাহার নিকট যে সংবাদ উপস্থিত হয়, 


তাহা যেমন অসম্পূর্ণ সেইরূপ অপরিণামদর্শিতার পরিচয়স্থচক অসত্যভাবে 


১৫০ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


জড়িত ছিল। যথাসময়ে যথাযথ সংবাদ তাহার নিকটে উপস্থিত হইলে 
তিনি সময়োচিত একাগ্রতা ও অধ্াবসায়ের পরিচয় দিতে কখনও পরাধুখ 
হইতেন ন1। অসম্পূর্ণ নংবাদ প্রাপ্ত হইলেও তাঁহার পরিণামদর্শিতা ও কার্যা- 
তৎপরতা! প্রচ্ছন্নভাবে থাকে নাই। কলিকাতা হইতে যে নৈনিকদল গ্রেরিত 
হয়, তন্দ্রা বারাণসী ও এলাহাবদের বিপ্লবের শাস্তি ঘটে। কিন্ত কাণপুর 
রক্ষিত হয় নাই, লক্ষৌও ঘোরতর বিপত্তি হইতে মুক্তিলাভ করে নাই, নমগ্র 
উত্তরপশ্চিম গ্রদেশ হইতেও জালাময়ী বহিশিখার অন্তর্ধান ঘটে নাই। 

লর্ড কানিঙ যেরূপ শীস্ত প্রকৃতি সেইক্ধপ সময়হদয় ছিলেন। বিশেষতঃ 
তাহার বিগন্ন স্বদেশীয়দিগের বিষয় ভাবিয়া, তিনি সর্বদাই উদ্বিগ্ন থাকিতেন। 
নানা স্থানের ইউরোপীয়গণ যখন ইংরেজ সৈনিক দ্বার আপনাদের উদ্ধার- 
স।ধনের নিমিত্ত প্রার্থনা করিতেছিলেন, তখন তাহাদের প্রার্থনাপুরণের সুবিধা 
ছিল না । ইংরেজ দৈনিকের সংখ্যা অর ছিল, এই অল্লসংখ্যক সৈন্য নান! স্থানে 
বিচ্ছিন্নভাবে রাখিলে কোন স্থানেরই বিপদ অন্তর্তিত হইত না। লর্ড কানিঙ 
জুন, মাসে এ সম্বন্ধে লিখিয়াছিলেন, “রাজধানীর বহির্ভাগস্থিত নান! স্থানের 
যেসকল ইউরোপীন্ন পার্বর্তী স্থানের উত্তেজিত মিপাহীর ব! দূর্দাস্তপ্রকৃতি 
অসভ্যলোকের আক্রমণ হইতে ইংরেজ সৈন্য দ্বারা আপনাদিগকে রক্ষা! করিবার 
জন্য কাতরভাৰে প্রার্থনা করিয়াছে, তাহাদের সেই প্রার্থনা অগ্রাহ করিতে 
সকলেরই হৃদয় বিদীর্ণ হয়। কিন্ত আমাদের অল্লমাত্র সৈন্য রাজ্যের ইতস্ততঃ 
বিক্ষিগ্তভাবে রাখিলে অভীষ্টনিদ্ির সম্ভাবনা! সুদূর পরাহত হইবে ।”” বিদ্চিন্ স্থানের 
বিপন্ন ইউরোপীয়দিগের হুর্দশার বিয়য় তাবিয়!, লর্ড কানিঙ এইরূপ অস্থিরচিন্ত 
এবং এইরূপ উদ্বিগ্ন হইগ্রাছিলেন॥ তিনি কাণপুরের উদ্ধারসাধনে নিশ্চেষ্ট থাকেন 
নাই। তিনি কাণপুরের দেনাপতি হুইলারের বিপদ হৃদয়গম করিয়াছিলেন । এই 
বিপন্ন সেনাপতির উদ্ধারসাধন তাহার প্রধান কর্তব্যের মধ্যে পরিগণিত হইয়াছিল। 
তিনি দিল্লীর সেনাপতি বার্ণাকে হুইলারের সাহার্য্যার্থে দিল্লী হইতে সৈস্ত পাঠা- 
ইবার জন্ত অনুমতি দিতেও সম্ভুচিত হয়েন নাই | গবর্ণর-জেনেরলের এই পত্র যথা 
সময়ে যণাস্থানে পহ'ছিয়!ছিল কিনা, তদ্ধিষয় নিশ্চিত হয় নাই। যদ্দি সেনাপতি 
বার্গাড গবর্ণর-জেনেরলের প্জ পাইয়া থাকেন, তাহা! হইলে তিনি নিঃসলোহ 
উহাতে 'বিশ্মিত হুইয়াছিলেন। এলাহাবাদ হইতে সাহাধ্যকারী ধৈনিকদর 


কলিকাতা ৷ ১৫১ 


কাণপুরে গিয়া, সর্ধ প্রথম খ স্থান রক্ষ! করিবে, তংপরে লক্ষের উদ্ধীরদাধনে 
কৃতকার্ধ্য হইবে, ইহা! যেমন উপস্থিত সময়ে অসম্ভব ছিগ, সেইরূপ দিল্লী হইতে 
কাণপুরের উদ্ধারের জন্য সৈনিকদলের গমন অসম্ভব হইয়া উঠিয়াছিপ। 
কিন্ত এ সময়ে উত্তরপশ্চিম প্রদেশের ঘটনা কলিকাতার কর্তৃপক্ষের সমক্ষে 
অন্ধকারাচ্ছন্ন ছিল। ডাকের পথ অনেক স্থলে অবরুদ্ধ হইয়াছিল । টেলিগ্রাফের 
তার অনেক স্থলে বিচ্ছিন্ন হইয়া গিয়াছিল। পঞ্জাবে, উত্তরপশ্চিষাঞ্চলে কি 
ঘটিতেছে, তাহার সংবাদ গবর্ণর-জেনেরলের সমক্ষে যথাসময়ে উপস্থিত হইত 
না। অনেক সময়ে অলীক সংবাদ কলিকাতায় উপস্থিত হুইত। সংবাদের 
অনীকভাবে কর্তৃপক্ষ অনেক সময়ে উদ্ভ্রান্ত হইয়া পড়িতেন। একবার তাহারা 
জয়লাভের সংব।দে উৎফুপ্প হইতেন, পরক্ষণে উহা! অলীক জানিতে পারিয়া, 
বিষগ্রভাব প্রকাঁশ করিতেন। অনেকবার কলিকাতায় এই সংবাদ প্'ছিয়াছিল 
যে, দঙ্গী অধিকৃত হইয়াছে । কেবল কলিকাতায় নয়, এলাহাবাদ, আগ্রা, 
কাণপুর, লক্ষৌ প্রভৃতি স্থানে প্র অলীক সংবাদ উপস্থিত হুইয়াছিল। অলীক 
ংবাদে বিশ্বাসন্থাপনপূর্বক কোন কোন স্থানের কতৃপক্ষ কামানধ্বনি করিয়া, 
আপনাদের উল্লাস প্রকাশ করিতে সঙ্কুচিত হয়েন নাই। 
বিপ্লবময় স্থানের প্রকৃত সংবাদ এইরূপে গবর্ণর-জেনেরলের অপরিজ্ঞাত 
হইলেও গবর্ণ-জেনেরল এঁ সময়ে যে সকল পত্র লিখিয়াছেন, তৎসমুদয়ে তদীর 
গভীর মনোবেদনার নিদর্শন পরিলক্ষিত হয়। বিভিন্ন স্থান হইতে যে সকল 
পত্র তাহার নিকটে উপস্থিত হইত, তিনি কালবিলম্ব না করিয়া, তৎসমুদয়ের 
যথাধথ উত্তর দিতেন। অনেক সময়ে সৈনিক কর্মচারিগণ বলবতী প্রতি- 
হিংসায় অধীর হইয়া, তাহার নিকটে পত্র পাঠাইতেন। একটি প্রধান সৈনিক- 
পুরুষ সিপাহীদিগকে সন্ত্রাসে ব্যাকুল করিবার জন্ত তাহার নিকটে কঠোরতম 
শাস্তি প্রদানের প্রস্তাব করেন। লর্ড কানিও ইহার উত্তরে লিধিয়াছিলেন--. 
“আপনি সিপাহীদিগের ভয়োৎপাদন কর! আবশ্তক বলিয়া মনে করিতেছেন, 
কিন্ত যেসকল সৈন্নিকদল এখন পর্য্যন্ত আপনাদের জাতিনাশ ও ধর্মনাশের 
আশঙ্কায়, তাহাদের সহযোগিগণেযর় সমক্ষে অবমানিত হইবার আশঙ্কায়, 
তাহাদের অপরাপর অপরাধী সহযোগীদিগের স্ভান্ন তাহাদিগকেও বিধ্বস্ত 
করিবার জন্ত ইউরোপীয় সৈন্যের সমাগমের আশঙ্কায় বিচলিত হয় নাই, 


১৫: সিপাহীযুদ্ধের ইতিহাস 


এতদ্বারা তাহাদের স্থিরতাসাধন নিরতিশয় হুঃংসাধ্য হইয়া উঠিবে। আঁপনার 
ভ্রমাত্বক প্রস্তাব এইরূপ রোগের প্রতীকারের উপযোগী নহে। আমি 'মআাপনাকে 
সাবধান করিয়া দিতেছি যে, গবর্ণমেন্ট আপনাকে ষে প্রণালীতে কার্য করিতে 
আদেশ দিয়াছেন, আপনি তাহার বহিভূতি কোন কার্য করিবেন না। 
 প্রণালীর প্রতি সর্বদা সম্মান প্রকাশ কর! উচিত । কঠোরভাবে অত্যাচার 
করা উৎসাহসম্ভৃত উদ/ম বলিয়া! অভিহিত হয় না।” লর্ড কানিঙের হ্রদর্শী 
ও অভিজ্ঞ সহযোগিগণও এই মতের সমর্থন করিয়াছেন। স্যার হেন্রি 
লরেন্ন মুখে যেমন নিরীহ লোকদিগকে অভয় দিয়াছেন, শান্ত প্রকৃতি ব্যক্তি- 
দ্বিগকে রাজভক্তি প্রদর্শনে উৎসাহ্যুক্ত করিয়াছেন, অনিষ্টকারী "জনগণের 
শাস্তিবিধানে উদ্যমশীলতার পরিচয় দিয়াছেন, কার্যেও সেইরূপ নিরীহ ব্যক্তির 
অভয় দানে, প্রশান্ত প্রকৃতি লোকের রাঁজভক্তির উদ্দীপনে এবং বিপ্লব- 
প্রয়্াসীদিগের সমুচিত শাস্তিবিধানে তৎপরতার একশেষ দেখাইয়াছেন। স্তার 
হেন্রির উপযুক্ত সহোদর (স্তার জন লরেন্দ) নির্দেশ করিয়াছেন যে, “আমাদের 
কঠোরভাবের শাস্তি গ্রদানের প্রণালীতে জনসাধারণের মধ্যে উদ্বেগ ও আশঙ্কা 
অধিক দিন স্থায়ী ও অধিকতর বদ্ধমূল হইবে।” স্তার জেম্স আউট.রামও এক 
জন আফিসারকে অত্যাচায়ের বিনিময়ে কঠোরভাবে অত্যাচার করিবার 
' অন্থমোদন করিতে দেখিয়া, এই বলিয়া ভত্সনা করিয়াছিলেন, তিনি প্রায়ই 
দেখিয়া"ছন যে, ব্যবস্থাপক সভ।র যে সকল সদপ্য নরশোণিতপাতে অধিকতর 
আগ্রহ প্রকাশ করেন, তাহারই কাধ্যস্থলে অধিকতর সাহসশৃন্ত ও কাপুরুষ 
 হুইস়্! থাকেন। . ফলতঃ, সে নময়ে ইউরোপীয়দিগে র প্রতিহিংসা এক্‌প বলবততী 
' হুইয়াছিল যে, এ সকল উচ্চপদস্থ রাজপুরুষ উহার গতিরোধের জন্ত প্রকাশ্ুভাবে 
, অভিমতপ্রকাশে নিরস্ত থাকেন নাই। উপস্থিত বিপ্লবের স্চনা এক দিনে 
- বা এক সময়ে হয় নাই। এক.দিনে ব| এক সময়ে সমগ্র সিপাহীদলে অসন্তোষ 
ও বিরাগ বদ্ধমূল হইয়! উঠে নাই। নিরক্ষর জনসাধারণও এক দিনে বা এক 
সময়ে কোম্পানির রাজত্বের উচ্ছেদের জন্ত উত্তেজিত সিপাহীদিগের অন্ধব্ধা 
হয় নাই। বিপ্লবের বীজ- বহুপূর্ধে উপ্ত হইয়াছিল, ধীরে ধীরে উহার 
অস্কুরোদগম ও শাখাপ্রশাথার বিস্তার ঘটিয়াছিল। শেষে যখন উহার বিষময় 
ফল 'প্রতঙ্গীভূত হইল, তখন ইংরেজগণ হদয়ের তীব্র জ্বালায় অধীর হইয়া, 


কলিকাতা । ১৫৩ 


পড়িলেন। তাহাদের ধৈর্য্য ও সহিষুতত। অন্তহিত হইল। তাহার! এক জনের 
হস্ত সধর্দা বা সজাতির শোণিতে কলঙ্কিত দেখিয়া, সকলকেই আপনাদের 
শোণিতপিপাস্্র বণিয়া স্থির করিলেন। একের অপরাধে সমগ্র লোকের দওড- 
বিধানই যেন তাহাদের প্রধান উদ্দেশ্ত হইল। উপস্থিত সময়ে শ্বেতকায়গণ 
এই উদ্দেপ্তসাধনে দৃঢ় গ্রতিজ্ঞ হইয়াছিলেন। ভারতের সমস্ত কুষ্ণকায়ের 
উচ্ছেদের জন্ত তাহাদের উদ্যম ও উৎসাহ পুর্ণমাত্রায় বিকাশ পাইয়াছিল। 

লর্ড কানিঙ এইরূপ জাতিগত বিদ্বেষ দেখিয়া, নিরতিশয় হুঃৰিত হুইপ়া- 
ছিলেন। এইরূপ বিদ্বেষভাঁবে যে, পরিণামে বিষময় ফলের উৎপত্তি হইবে, ইহ 
গ্রথমেই তাহার হদয়ঙ্গম হইয়াছিল। উত্তরপশ্চিম প্রদেশ হইতে যে "সংবাদ 
তাহার নিকটে উপস্থিত হইতেছিল, তাহাতে তাহার বোধ হইয়াছিল যে, বিপদ্দা- 
ক্রাস্ত জনপদে স্যায়ানুসারে দণ্ডবিধানস্থলে ঘোরতর প্রতিহিংসামূলক অন্তায়ের 
অনুষ্ঠান হইতেছে । এইরূপ অনুষ্ঠানে হয়ত সমগ্র প্রদেশ দীর্ঘকালের জন্য 
শ্ীত্র্ট ও হুঃখদারিদ্রযে নিরতিশয় শোচনীয়দশা গ্রস্ত হইবে। তিনি জানিয়া 
ছিলেন যে, উত্তরপশ্চিম প্রদেশের সৈনিক ও পিবিল কর্দচারীদিগকে যে ক্ষমতা 
দেওয়া হইয়াছে,তাহার! সময়ে সময়ে সেই ক্ষমতার অপব্যবহাঘ্ব করিয়াছেন। 
ইহা জানিয়াও, তিনি উচ্ছঙ্খল জনপদে শাস্তিস্থাপনের জন্য শ্ৰূপ ক্ষমতাদানে 
নিরস্ত থাকেন -নাই। সরাসরি বিচারে এতদ্েশীয়দিগকে দলে দলে ফাসি 
দেওয়1 অবশ্ত অসামান্ত ক্ষমতার নিদর্শন । উপস্থিত সময়ে এক এক জন ইংরেজ 
এইরূপ অসামান্ত .ক্ষমত! প্রাপ্ত হইয়াছিলেন। লর্ড কানিঙ ন্বদেশীয়দিগকে 
গুরুতর বিপদ হইতে রক্ষা করিবার জন্য এইরূপ অনামান্তক্ষমতা সমর্পণেও 
সম্কুচিত্‌,. হন্ছেন নাই । এতন্তারাই প্রতিপন্ন হইতেছে যে, উপস্থিত বিপদের গুরুত্ব 
তাহার হ্ৃদয়জম হুইয়াছিল। গবর্ণর-জেনেরলের গভীর উদ্বেগ ও ঘোরতর 
বিপত্তির নিবারণচেষ্ট৷ দর্শনেও যাহারা তীহাকে. উদ্দানীন ও কর্তবাপালনে 
_শিথিলপ্রবত্ব বলিয়া দোষী করিয়াছেন, তাহারা বে।ধ হয়, মানবপ্রকৃতির 
মহত্বের পরিজ্ঞানে সমর্থ হয়েন নাই। 

কিন্ত কলিকাতা প্রবাসী ইউরোপীপ্নদিগের হৃদয় কিছুতেই শান্ত হয় নাই। 
ইউরোপীপ্লগণ এক বার গবর্ণর-জেনেরলের নিকটে সখের সৈনিক দলভুক্ত 
হইবার জন্য আবেদন করিয়াছিলেন। তাহাদের মাবেদন সে সময়ে গ্রাহথ 

৩ 


১৫৪ সিপাহীযুদ্ধের ইতিহাঁস। 


হয় নাই। তাহারা এই জন্য গবর্ণর জেনেরলের উপর যেরূপ বিরক্ত, সেইরূপ 
কুদ্ধ হইয়াছিলেন। আবেদনকারিগণ পুনর্ধার আপনাদের প্রার্থনীয় বিষয়ের 
উত্থাপন করিলেন । জুন মাসের দ্বিতীয় সপ্তাহে পুনর্ধার এ বিষয়ে আন্দোলন 
উপস্থিত হুইল । এবার এক সন প্রধান রাজপুরুষ আবেদনের সমর্থনে অগ্রসর 
হইলেন। লর্ড কাঁনিউ যখন উপস্থিত বিষয়ে দোলায়মানচিন্ত হইতেছিলেন,' 
তখন তাহার সর্বাপেক্ষা কাধ্যক্ষম মন্ত্রনাদাতা গ্রাণ্ট সাহেব তাহাকে 
আবেদনকারীদিগের প্রার্থনাপুরণ করিতে কহিলেন। এ সন্ধে যাবতীয় 
কাগঞ্পত্র গবর্ণর-জেনেরলের নিকটে প্রেরিত হইল । এবার লর্ড কাঁনিঙ 
কোনরূপ অসম্মতি প্রকাশ করিলেন না। আপনার এক জন প্রধান 
মন্ত্রীর আগ্রহদর্শনে তিনি কলিকাতার ইউরোপীয়দিগকে সখের খৈনিক্ক 
দলে গ্রহণ করিবার জন্য যথাযোগ্য আদেশ প্রদান করিলেন। রাজধানীর 
সেনানায়ক কর্ণেল কাবেনার উপরে অবিল্বে এ বিষয়ের সমুদ্ধয় বন্দোবস্ত 
করিবার ভার সমর্পিত হইল। 

এবার ইউরোপীয়গণ সন্ধষ্ট হইলেন। সন্তোষের সহিত তাহাদের উৎসাহ ও 
একাগ্রতা পুর্ণমাত্রায় পরিস্ক,ট হইল। উকীল, কেরাণী, [চহ্ছিত ও অচিহ্িত, 
সিবিল কর্মচারী, বণিক, দোকানদার প্রভৃতি দলে দলে আগ্রহসহকারে এই 
দৈনিকদলে প্রবেশ করিতে লাগিলেন । ইহারা নিদাঘের প্রচণ্ড উত্তাপ বা 
ঝটিকাবুষ্টিতে উপেক্ষা করিয়া, ঘুগ্ধপ্রণালী শিখিতে লাগিলেন। ইহাদ্িগকে 
লইয়া! অবিলম্বে একদল পদাতি ও একদল অশ্বারোহী নৈগ্ঠ হইল। সেনা- 
নায়কের শিক্ষা অপাত্রে প্রদত্ত হয় নাই। অভিনব সৈনিক্দল রণকৌশলে 
অভিজ্ঞতা ল।ভ করিয়!, উপস্থিত সময়ের কার্ষেযাপযোগী হইল । 

রাজধানীর একটি ক্ষমতাপনন সম্প্রদায়ের মনোরথ দিদ্ধ হইল। যে অশান্তি 
ও অতৃপ্তি এত দিন তাহাদের ধৈর্যচতির প্রধান কারণ হইয়াছিল, তাহ! 
অপনারিত হইল। ইউরোপীয়গণ এখন আশ্বস্ত হইলেন। গবর্ণমেণ্টের উপর 
তাহাদের তীব্রতর বিরক্তি অন্তহিত হইল। কিন্তু আর এক সম্প্রদায় ঠাহাদের 
স্থান পরিগ্রহ করিলেন। এই জুন মাসে ইহার! গবর্ণমেণ্টের উপর বিরক্তির 
পরাকাষ্ঠা দেখ।ইতেস্লাগিলেন। ইহাদের বিদ্বেষভাব প্রচণ্ড মার্তণ্ডের উগ্রতর 
জালাকেও পরাজিত করিল। ইহারা শীতপ্রধান দেশ হইতে ভারতের 


কলিকাত। । ১৫৫ 


অসহনীয় উত্তাপের মধ্যে আদিয়া পড়াতে সহজেই ধৈধ্যচ্যুত হইয়াছিলেন। 
ইহার উপর যখন ইহাদের আকাজ্ষার অতৃপ্তি ঘটিল, মনোগত অভিগ্রাস়্- 
সিদ্ধির অন্তরায় উপস্থিত হইল, তখন ইহারা আত্মহারা হুইয়। হিতাহিত 
বিবেচনায় একেবারে বিসর্জন দ্িলেন। প্রচণ্ড নিদাঘতপন হইতে এক দিকে 
যেমন অনলকণা'র বিস্তার হইতে লাগিল, অপরদিকে ইহাদের উত্তেজিত হৃদয় 
হইতেও তীবতর বিদ্বেষবহ্থির বিস্তৃতি ঘটিতে লাগিল। এতদেণীয়দিগের মধ্যে 
যাহারা ইহ।দের অবলম্বিত পথে পদার্পণ করিয়াছিলেন, তাহাদেরও কেহ কেহ 
প্র সময়ে আত্মবিদ্বেষের পরিচয় দিতে বিমুখ হইলেন না! ।* ধীর প্রকৃতি গবর্ণর- 
জেনেরল এখন ইহাদ্দের অধীরত! ও অনিষ্টের প্রতীকারে উদ্ভত হইলেন । 
উপস্থিত সময়ে ভারতবর্ষে যে সকল সংবাদপত্র ছিল, তৎসমুদয়ে নকল সময়ে 
যথার্থ সংবাদ প্রকাশিত হইত না। উত্তেজনা প্রযুক্তই হউক, গবর্ণমেণ্টের উপর 
বিদ্েষভাব বশতঃই হউক, ব! হিংদার আবেগেই হউক, সম্পাদকগণ সময়ে সময়ে 
্যায়মার্গ হইতে পরিভ্রষ্ট হইতেন। যে সকল সংবাদপত্র ভারতবধাঁয় ভাষায় 
প্রকাশিত হইত, ততপমুদয়ের গ্রাহকসংথ]! অধিক ছিল না। পাঠকগণও লবি- 
শেষ দূরদর্শী বা! অভিজ্ঞ ছিলেন না। প্রধানতঃ অল্পশিক্ষিত লোকের মধ্যে এই 
সকল সংবাদ প্রচারিত হইত। ঈদুশ অল্পসংখ্যক পাঠক যদি সংবাদপত্রের 
কোন অমত্য ও অনংযতভাবপুর্ণ কথায় উত্তেজিত হইয়া উঠিত, তাহ। হইলে 
গবর্ণমেন্টের তাদৃশ বিপদের সম্ভাবনা! ছিলনা । কিন্তু এই সকল সংবাদপত্রের 
পাঠক অপেক্ষা শ্রোতার সংখা! অধিক ছিল। যে বিপ্লবের অভিধাতে চারি দিক 
মান্দোলিত হইতেছিল, যাহার আবিঙ্াবে জনপদের পর জনপর্দে শৃঙ্খলা 
হানি ঘটিতেছিল, ধাহার প্রকোপে ইউরোপীয় ও এতদ্বেশীয়, উভয়েরই জীবন 
প্রতিমুহূর্তে সংশয়াপন্ন হইয়া! উঠিতেছিল, তাহার বিবর্ণ শুনিবার জন্তা, ভদ্র ও 
ইতর, পণ্ডিত ও মূর্খ, সকলেরই আগ্রহ হইয়াছিল । সুতরাং বাজারে, লোকা- 
লয়ে, বিপগিমধ্যে যখন কেহ সংবাদপরর পাঠ করিত, তখন বহুসখ্য লোক 
যুদ্ধের কথ! শুনিবার জন্য দলবদ্ধ হইত। এই সময়ে যদি সংবাদপত্রের কোনরূপ 


* কে সাঁছেব নির্দেশ করিয়াছেন যে, বাঙ্গাল।র সংবদপরনমূহ এইরূপ দোবদম্পকণুন্ত 
ছিল।-_-14)/6,:52)90) 1187. 191, 115. 23. 


১৫৬ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


উত্তেজনামূলক অসত্য কথ! তাহাদের শ্রুতিগোচর হইত, তাহ! হইলে তাহারা 
কল্পনাবলে উহা! অতি রঞ্জিত করিয়া, নানা লোকের সমক্ষে প্রকাশ করিত। 
এইরূপ একটি অনিষ্টজনক বিষয় মুহূর্তমধো বিদ্যুৎবেগে চারি দিকে পরিব্যাপ্ত 
হইত। উহার গতিরোধ কর! ছুঃসাধ্য হইয়া পড়িত | ইংরেজী সংবাদপত্রের অনু- 
করণে এতদ্দেণীয় সংবাদপত্রের উৎপন্তি হইয়াছিল। প্রায়শঃ গুণাংশের অন্নকরণ 
অপেক্ষ! দে।ষাংশের অন্ুকরণই সহজ হইয়া থাকে। এই কারণে এতদ্দেশীস্ 
ংবাদপত্রে, সাধারণতঃ ইংরেজী সংবাদপত্রের যে সমস্ত দোষ আছে, তৎসমুদয়ই 
অধিকপরিমাণে পরিস্ফ,ট হইয়া থাকে, উপস্থিত সময়ে ইউরোপীয় সম্পা্দক- 
দিগের যে সকল উত্তেজনামূলক কথা ইংরেজী সংবাদপত্রে প্রকাশিত হইত, 
এতদ্দেশীয় ভাষার সংবাদপত্রে তৎসমুদয়ের অনুবাদ প্রকাশে বিলম্ব ঘটিত না। 
এই অন্বাদে সাধারণের মধ্যে উত্তেজনার বুদ্ধি ও তজ্জন্ত অনিষ্টাপাতের সম্পূর্ণ 
সম্ভবন। ছিল। পক্ষান্তরে এ সময়ে ইংরেজী সংবাদপত্রে সময়ে সময়ে কল্পন:র 
বিকাশ দেখা যাইত। সম্পাদদকগণের মধ্যেও এযয়ে সময়ে উত্তেজনার পরিচয় 
পাওয়া যাইত। তাহাদের মধ্যে অনেকে এ সময়ে ভারতব্ষীযদিগের প্রতি 
বিদ্বেষভাবাপন্ন হইয়াছিলেন। ভারতবর্ষীয়দিগের শোণিতশ্রোতে আপনাদের 
প্রতিহিংসার পরিতর্পণ করাই যেন, এ সময়ে তাহাদের বাঞ্চনীয় হইয়াছিল। 
এইরূপ উত্তেজনায়, এইরূপ বিদ্বেষভাবে, এইরূপ প্রতিহিংস।পরতায় পরিচালিত 
হইয়া, তাহার। সংব'দরপত্রে যে সকল বিষস্ম লিখিতেন, তৎসমুদ্ধয় এ সময়ে শাস্তি- 
স্বপনের প্রধান অন্তরা য়ম্বরূপ বলিয়া! বিবেচিত হইত। এতদ্দেশীয় ভাষার 
সংবাদপত্রে তাহাদের ঠিখিত বিষয় যখন অনুদিত হইত, তখন সাধারণ লোকে 
ইংরেঞ্জের অসামান্ত বিদ্বেষভাবের পরিচয় পাইয়া, ততপ্রতি যেরূপ বিরক্ত ও 
হতশ্রদ্ধ হইত, সেইরূপ আশঙ্কায় অধীর, ছুশ্িন্তায় বিচলিত এবং সর্বধ্বংসকর 
মহাগ্রলয়ের ভাবন।ম্ন উত্তেজিত হ্ইয্না উঠিত। লর্ড কানিঙ ইহার অনিষ্ট- 
কারিতা বুঝিয়াছিলেন। তাহার মন্ত্রিগণও এই অনিষ্টের বিষয় হাদয়ঙ্গম 
করিয়াছিলেন। সুতরাং এই অনিষ্টের প্রতিবিধানের জন্য কোনরূপ আইন 
করা নিরতিশয় আবশ্তক হইল। লর্ড কানিঙউ এ বিষয়ে প্রস্তুত ছিলেন। 
তিনি ১৬ই জুন মন্ত্রণাগৃছে প্রবেশ পূর্বক উপস্থিত বিষয়ের আবশ্তকতা 
প্রতিপল্প করিলেন। চল্লিশ মিনিটের মধো, নদস্তগণের সহিত আলোচনার পর, 


কলিকাতা । ১৫৭ 


আইন বিধিবদ্ধ হইল। এই আইনে স্থির হইল যে, এক বৎসরকাল কোন 
বাক্তি গবর্ণমেন্টের নিকটে যথানিয়মে লাইসেন্স না লইয়া, কোন মুদ্রাধনত 
রাখিতে পারিবে ন!। গবর্ণমেণ্টের কম্মুচারিগণ আবশ্তক বোধ করিলে কলিকাত।- 
গেজেটে বিজ্ঞাপন দিয়।, যে কোন সংবাদপত্র ব! পুস্তকাদির প্রচার বন্ধ করিয়া 
দিতে পারিবেন। 

লর্ড কাঁনিঙ যদি কেবল ভ।রতবর্ষীয় ভাষার সংবাদপত্র সম্বন্ধে এই আইন 
বিধিবন্ধ করিতেন, তাহা হইলে সে সময়ে তাহার বিরুদ্ধে তাদৃশ আন্দোলন 
উপস্থিত হইত না। কিন্তু তিনি সমদর্শী ও উদ্দার প্রকৃতি ছিলেন। বিচারক্ষেত্রে 
ইউরোপীয় ও এতদ্েণীয়, উভয়েই তাহার সমক্ষে তুল্য ছিল। মুদ্রণত্বাধীনতায় 
হস্তক্ষেপকালে তিনি ইউরোপীয় ও এতদ্েণীয়ের মধ্যে কোনরূপ পার্থক্য 
করেন নাই। এবিষয়ে কেবল এতদ্েশীয় সম্পার্দক্দিগকে আবদ্ধ করিলে, 
যার পর নাই অনুদারতা ও পক্ষপাতের কার্য হইত। ইংরেজ সম্পাদকগণ 
রাজতক্ত। ইংরেজ সম্পাদকগণের একান্ত ইচ্ছা যে, এদেশে কোম্পানির 
আধিপত্য থাকে । যাহার! কোম্প।নির বিরুদ্ধে সমুখিত হইয়াছিল, তাহাদের 
প্রতি ইংরেজ সম্পাদকদিগের কিছুমাত্র সমবেদনা ছিল ন।। স্ুত্তরাঁং 
ইংরেজের সম্পাদিত সংবাদপত্রসন্বন্ধে পূর্বোক্তরূপ বিধান করা অসঙ্গত বলিয়া, 
কোন কোন ইংরেজ নির্দেশ করিতে পারেন। কিন্ত এ সময়ে ইংরেজ সম্পা- 
দকগণ ধীরতার পীমা রক্ষ/ করিতে পারেন নাই। তীহাদের সমদর্শিত ও 
সত্যগ্রিয়তা বিজাতীয় বিদ্বেষবুদ্ধির অভিঘাতে অন্তহিত হইয়াছিল। এতদেশীয় 
দিগের বিরুদ্ধে গবর্ণমেন্টকে উত্তেজিত করাই যেন, তাহাদের সংবাদপত্রপরি- 
চাঁলনের একমাত্র উদ্দেশ্ত ছিল। ভ্রান্তিতেই হউক, বুদ্ধির চাঞ্চল্যেই হউক, 
অতিমাত্র বিদ্বেষের আবেগেই হউক, ব! দূরদর্শিতার অভ!বেই হউক, তাহার! 
ংবাদপত্রে অনেক অস্ঙ্গত কথ। প্রচার করিতেন । ইহাতে যে, গবর্ণমেণ্ট 
অধিকতর বিপদাপনন হইবেন, সে বিষয়ে তাহাদের দৃষ্টি থাকিত না। বিদ্বেষ- 
বুদ্ধির বশবর্তী হুইয়া, যে কোনরূপে হউক, জিথাংসার তৃপ্রিসাধন করাই 
বোধ হয, এ সময়ে তাহাদের ইচ্ছা ছিল। সুতরাং তাহার! সংবাদপত্রের বর্ণনীয় 
ঘটনার সত্যাসত/নিরূ্পণে তাদৃশ যত্ব করিতেন না। যাহাতে এতদেশীয়- 
দিগের প্রতি গবর্ণমেণ্টের বিরক্তি ও সন্দেহের উৎপত্তি হইতে পারে, তাহাই 


১৫৮ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


উহাদের বর্ণনার বিষরীভৃত হইত ! এ অংশে তাহারা কল্পনার আশ্রম গ্রহণ 
করিতেও সম্কৃচিত হইতেন ন|। দৃষ্টান্তস্থলে ১৯শে জুনের প্রকাশিত হরকরা- 
নামক সংবাদপত্রের উল্লেখ করা যাইতে পারে। উক্ত তারিখের এ সংবাদ 
পত্রে এই সংবাদ প্রচারিত হইয়াছিল --" মুপিদবাদের নবাবকে অবরুদ্ধ করি- 
বার জন্ত বহরমপুরে ইউরোপীয় সৈগ্ত প্রেরিত হইয়াছে । গবণষেন্ট নবাবের 
যে সকল কাগজপত্র আটক করিয়াছেন, তাহাতে প্রকাশ পাইয়াছে যে, নবাব 
আপনার প্রধান কন্খচারীদিগের সহিত উপস্থিত বিদ্বোহে লিপ্ত হইয়াছেন।” 
লর্ড কানিউ উপস্থিত আইনের বিষয়ে বোর্ড অব কণ্টোলের সভাপতির নিকটে 
যে পত্র লিখেন, তাহাতে হরকরার প্রচারিত উক্ত সংবাদসন্বন্ধে এই ভাবে 
স্বকীয় মত প্রকাশ করিয়াছিলেন__-“এই সংবাদ সত্যের একান্ত বহিভূতি। 
নবাব সম্পূর্ণরূপে বিশ্বস্ত শু গবর্ণমেণ্টের একান্ত অন্নুরক্ত আছেন। সংবাদ- 
পত্রোক্ত বিষয় ঠাহার দৃষ্টিগোচর হইলে তিন যে, পূর্বের সায় বিশ্বস্ততা 
ও অন্ুরাগের পরিচয় দিবেন, সে বিষয়ে সন্দেহ করিবার কারণ আছে। 
মুশিদাবাদে ধর্মান্ধ মুসলমানগণ ও যে, ইহাতে গ্িরভাবে থাকিবে, সে বিষয়েও 
আশা করা যাইতে পারে ন1। ইহারা বহরমপুরের উত্তেজিত সিপাহী- 
দ্িগের সহিত গবর্ণমেন্টের বিরদ্ধে সমুখিত হইবার উগ্ভোগ করিয়াছে। 
বহরমপুরে উক্ত সংবাদপত্রের প্রচার বন্ধ করিবার উপায় সফল না হইলে 
ইউরোপীয়দিগের বিরুদ্ধে মুনলমানদিগের সমুখিত হইবার সম্পূর্ণ সম্তাবনা 
আছে। বহরমপুর নিরাপদ করিবার জন্তঠ সৈনিকদিগকে তথায় পঠাইয়া 
দেওয়া হইয়াছে। অন্ত কোন কারণে তাহার! এ স্থানে প্রেরিত হয় নাই। 
তাহার! বহরমপুরে যে দ্দিন পৃহুছিবে, তাহার ছুই দন পুর্বে ডাকে এ সংবাদ- 
পত্র তথায় উপস্থিত হইবে।” * জর্ড কানিঙ সবিশেষ চিন্তা কারয়। এবং ভবিষ্- 
তের দিকে দৃষ্টি রাখিয়া, ধীরভাবে যে কার্য প্রণালীর অনুষ্ঠান করিয়াছিলেন, 
তাহাতে তদীয় সরলত! ৪ সমদশিতা সম্বন্ধে উদার প্রকৃতি বাক্তিগণ বোধ হয়, 
সন্দিহান হইবেন ন|। 

প্রাকৃতিক বিষয়ই হউক, মানবের কার্য্যপরম্পরাই হউক, কালসহকারে 





গর 7206, 55769) 17/4৮, 1015 114, 2, ও, 


কলিকাতা । ১৫৯ 


সমপ্তই পরিবর্তিত হইয়া থাকে। যে বিষপ্ন এখন সমাজের মঙ্গলনাধনের 
হছে হইতেছে, সময়ান্তরে তাহাই "সমাজের অমঙ্গলের কারণ হইতে পারে। 
ইংরেজ আত্মন্বধীনতার গ্তায় মুদ্রণত্বাধীনতাকে ৪ আপনার পরমবাঞ্চনীয় 
বিষয় ঝলিয়। মনে করিয়া থাকেন। তাহার! বহুকাল হইতে এই স্বাধীনতা 
ভোগ করিয়া! আমিতেছেন * সুতরাং ইহা ভাহাদের চিরাধিকৃত সম্পত্তির 
গা পথম আদরণীর হইয়াছে । ইহ| হইতে ক্ষণক!লের জন্ত বিচ্যুত তইলে 
হাহাদের মনঃক্ষোভ জন্মিতে পারে! কিন্তু কালেবদি কোন গুতর ঘটনা 
উপস্থিত হয়, তাহ! হইলে সেই ঘটনাসূলক বিপন্তির নিবারণের জন্ট তাহাদের 
এই চিরন্তন স্বাধীনতাতে? হস্তক্ষেপ করিবার এ্রয়োজন হইয়া থকে । ভারত- 
নু এ সময়ে এই বিষয়ে হস্তক্ষেপ করিবার প্রয়োজন উপস্থিত হইয়াছিল কি না, 
তাহাই বিবেচ্য । উপস্থিত সময়ে সম্পাদকদিগের উক্তি অসংঘতভাবে রাখিলে 
গবর্ধসণ্ট যে বিপদের সন্ুখীন হইয়াছেন, সেই বিপদের কি বুদ্ধি ঘটিত না? 
হতে কি খৃ্টম্াবলধীদিগের সম্পত্তি বিশ্লসন্কুল ও জীবন বিপন্ন হইত না? 
ণর্ড কানিও বুঝিয়ছিলেন যে, বিপদের বুধি ও সমধর্্মাদিগের জীবন সক্কটাপন্ 
১ইগাছিল। বাবস্থাপকদভার সমগ্র অদস্তেরও এইরূপ বোধ হইয়াছিল। 
কাঁণিকাত।র সব্ঘগধান ব্যধহারাগীবদিগেরও এইরূপ সিদ্ধান্ত হইয়াছিল । * 
আপংবত বাকা দ্বারা সময়ে সময়ে নানা! আনগেের সত্রপ।ত হইয়া থাকে । যখন 
বিপ্লবের অভিঘাতে সমগ্র স্কান আনন্দালিত হয়, লোকের জীবন যখন গ্রতি- 
মুহর্তে সংশর়াপন্ন ভুইয়া উঠে, দেশের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত 
যখন ধ্ভাষিকার বিস্তার হইতে থকে, তখন সুুবিবেচনার সহিত বাকৃমংযম 
র্ষী করা উচিত। এ সময়ে গবর্ণমেণ্টকে এইরূপ সংষমর্ক্ষার জন্তই প্রয্জাস 
পাইতে হইয়াছিল। 

ইহার পর জুন মাসের প্রথম সপ্তাহ এবং দ্বিতীক্ম সপ্তাহের প্রথমাংশ বিনা 
গোলযোগে অতীত হুইল । এই সময়ের মধ্যে কলিক1তার ইউরোপীয় অধিবাসি- 
গণ কোনরূপ উত্তেজনার পরিচয় দিলেন না। ইহাতে বোধ হইল যে, ব্রিটিশ 
ভারতের রাজধানীতে আপাততঃ যাবতীয় গোলযোগের শান্তি হইল। যাহারা 


1000) 560) 11075 1194, 441. 25 22725, 


১৬০ সিপাহীযুদ্ধের ইতিহাঁস। 


গবর্ণর-জেনেরলের উপর দোষারোপ করিয়াছিলেন, তাঁহার! নিরুদ্েগ হইলেন। 
গবর্মেন্টের কার্যাকলাপের তীব্র সমালোচনা বন্ধ হইল । কিন্তু মানুষ যাহা 
ভাবে, সকল সময়ে কার্যযতঃ তাহা ঘটে না। নিয়তির অবশ্ঠন্তাবী বিধান 
কোন সময়ে বিপর্যান্ত হয় নাই। দেখিতে দেখিতে কলিকাতার পূর্বতন 
গ্রশাস্তভাব অন্তহিত হইল। কলিকাতার ইউরোপীয় অধিবাসিগণ আবার 
আতঙ্কে অধীর হইয়া উঠিলেন। জুন মাসের দ্বিতীয় সপ্তাহ অতীত হইতে না 
হইতে রাঁজধানীস্থিত খুধর্মীবলম্বিগণ সশস্ত্র সিপাহীদিগকে আপনাদের পরম 
শত্রু বলিয়া মনে করিতে লাগিল। তাহার! . ইহাদিগকে অস্ত্রশস্ত্র হইতে 
বিচ্যুত করিবার জন্ত আবার চীৎকার আরম্ভ করিল। তাহাদের এইরূপ 
আশঙ্কা 'ও তন্মূলক গভীর মনোবেদনাজ্ঞাপক তীব্রন্বর অরণ্যে রেদনমাজে 
পর্যবসিত হয় নাই। 

যখন স্থানান্তর হইতে গবর্ণমেন্টের পাহাষার্থে ইউরোপীয় সৈনিকদল সর্ব" 
প্রথম কলিকাতায় উপস্থিত হয়, তখন বাঁরাকপুরের সিপাহীগণ কোম্পানির 
প্রতি প্রগাঢ় অনুরাগের পরিচয় দিতে থাকে । ১২৫ শেমে৭গণিত সিপাহীদল 
দিলীর সিপাহীদিগের বিরুদ্ধে যাইবার জন্ত আগ্রহ প্রকাশ করে। সিপাহী- 
দিগের এইরূপ রাঞ্ভক্কির নিদর্শন দর্শনে অনেকে আশ্বস্ত হয়েন। লর্ড কানিউ 
অবিলম্দে শকটারো'হণে বারাকপুরে উপস্থিত হইয়!, উল্লিখিত দিপাহীদলকে 
উৎসাহিত করেন। ৭*গণিত দলের দৃষ্টান্তে ৪৩গণিত সিপাহীদলও দিলীস্থিত, 
উত্তেজিত সিপাহীদিগেত্র বিরুদ্ধে যাত্রা করিবার অভিপ্রায় জানায়। জুন 
মাপের প্রথম সপ্তাহে বারাকপুরের সিপাহীগণ গবর্ণমেণ্টের নিকটে এনফীলড 
রাইফল. নামক অভিনব বন্দুক পাইবার জন্ প্রার্থনা করে। ৭০গণিত দলের 
এক জন এতদ্দ্শীয় আফিসার এ বিষয়ে স্পষ্টাক্ষরে কহেন-__“আমরা এই 
বিষয় বিবেচন! করিয়া দেখিয়াছি। এখন আমর! উত্তরপশ্চিম প্রদেশে যাইতে 
উদ্ধত হষ্টয়্াছি। যে অভিনব রাইফল. বন্দুক সম্বন্ধে এতদিন সমগ্র জনপদে 
নানা কথা হইয়াছে, সেই বন্দুক পাইবার জন্ত প্রার্থনা করিতেছি । এই 
বন্দুক ব্যবহার করিয়া, আমর! নিঃসন্দেহ গবর্ণমেণ্টের নিকটে আমাদের 
বিশ্বস্ততা প্রতিপন্ন করিতে পারিব, এবং যাহাদের সহিত আমাদের সাক্ষাৎ 
হইবে, তাহাদিগকে বুঝাইতে পারিব যে, এই বন্দুকের বাবহারে আপত্তির 


কলিকাতা । ১৬১ 


কারণ কিছুই নাই, অন্তথ| আমরা উহা ব্যবহার করিব কেন? আমরা কি 
আমাদের জাতি এবং ধর্ম সম্বন্ধে সাবধান নই” ?* এই উক্তিতে সিপহীদিগের 
বিশ্বস্ততা ও রাজভক্তির সবিশেষ পরিচয় পাওয়া যায় বটে, কিন্ত সিপাহীগণ 
এইরূপ রাঁজভক্তির ভাপ করিয়া, অভিনব, উৎকুষ্ট বন্দুক লাভ পূর্বক সেই বন্দুক 
গবর্ণমেণ্টের বিপক্ষে প্রয়োগ করিবে কি না, তখন তাহাই অনেকের সন্দেহের 
বিষয়ীভূত হইল। গবর্ণমেন্ট দি এই সন্ষেহ প্রযুক্ত সিপাহীদিগকে নৃতন বন্দুক 
না দিতেন, তাহা হইলে, সিপাহীগণ নিরতিশয় বিরক্ত হইয়া উঠ্ঠিত। আবার 
যদি সিপাহীগণ উহ পাইস্পা, আপনাদের ছুরভিসন্ধি সিদ্ধ করিতে অগ্রসর হইত, 
তাহা! হইলেও গবর্ণমেণ্ট অধিকতর বিপন্ন ইয়া পড়িতেন। সৌভাগ্যক্রমে, এই 
সময়ে তিনদল সৈনিককে দিতে পারা যায়, এত বন্দুক মৌদুদ ছিল না। 
স্থতরাং গবর্ণমেণ্ট অনায়াসে উপস্থিত সময়ে উভয়সঙ্টট হইতে নিষ্কৃতি 
লাভ করিলেন । 

কিন্ত আর এক সপ্তাহ অতীত হইতে ন! হইতেই ঘটনাচক্র অন্ত দিকে 
আাবস্তিত হইল। সিপাহীদ্দিগকে অভিনব বন্দুকে সজ্জিত করির৷ দিল্লীর অভি- 
মুখে পরিচালিত করা দূরে থাকুক, কর্তুপক্ষ এখন তাহাদিগকে সেই পুরাতন 
অপরুষ্ট বন্দুক -ব্রাউনবেন হইতে বিচ্যুত করিবার বিষয় বিবেচনা করিতে 
লাগিলেন। স্রেনাপতি হিয়ার্মে ৮ই জুন অভিনব বন্দুক বাবহার করিবার 
অন্ুমতিদান সম্বন্ধে ৪৩ ও ৭০গরণিত সিপাহীদলের আবেদনপত্র কলিকাতা 
পাঠাইয়াছিলেন। এখন তিনি ১৩ই জুন গবর্ণর-জেনেরলের নিকটে সংবাদ 
পাঠাইলেন যে, বারাঁকপুরের সৈনিকদল সেই রাত্রিতেই গবর্ণমেণ্টের বিরুদ্ধে 
মমুখিত হইবার ষড়যন্ত্র করিয়াছে । স্ৃতরাং কালবিলম্ববাতিরেকে তাহার্দিগকে 
নিরন্ত্র করা উচিত | গবর্ণর-জেনেরল অনিচ্ছ!র সহিত সম্মতি দিলেন। উপস্থিত 
বিষয়ে এরূপ কঠোরভাবে কাধ্য করা তিনি আবশ্তক বোধ করেন নাই। 
যাহা হউক, আঁদেশপ্রচার করিতে তাহার কিছুমাত্র কালবিলঞ্ হইল না । 
সেই রাত্রিতে বারাকপুরের সিপাহীদ্দিগকে নিরন্ত্র করিবার জন্ত কলিকাতা 
হইতে একদল ইউরোপীয় সৈন্ত যাত্রা! করিল। চু'চুড়া হইতেও অন্ত ইউ- 
রোপীয় সৈনিকদল বারাঁকপুরের অভিমুখে অগ্রসর হইল। 

226,580) 77727. 7701, £44. 2. 275 7946. 

১ 


১৬২ সিপাহীযুগ্ধের ইতিহাস । 


১৩ই জুনের রাত্রি বিনা গোলযোগে অঠিব!হিত হইল। বারাকপুরের 
ইংরেজের! সেই রাত্রিতে নিরতিশন্ন উনিগ্ন হইগাছিলেন বটে কিন্তু তাহাদের 
উদ্বেগের কোন কারণ পরিদৃষ্ট হইল না। পরদিন প্রাতঃকালে ইন্টরে।পীয় 
সৈনিকদল বারাকপুরে স্পন্থিত হইল। *€ই সময়ে ইহাদের দুর্গতির পরিমীম! 
ছিল না। অনেকেই পথশ্মে ক্লান্ত হইরাছিল। অনেকের পায়ে পাদুকা বা 
মোজ। ছল না: অনেকের কেবল রাত্রিকালীন পরিচ্ছদ মাত্র অঙ্গরক্ষার 
মন্বল ছিল। অনেকের পদদেশ স্ফীত ও ক্ষতবিক্ষত হইয়াছিল। এই গবস্থা॥ 
ইহারা যখন বারাকপুরের সৈনিকনিবাসে পমাগত হইল, তখন আশঙ্কার 
কোন চিন্ত বর্তমান ছিল না। স্থুতরাং অবিলম্বে অভীষ্ট কার্ধানুষ্ঠানের ও 
কোন গ্রয়াজন হইল না। দ্িবাভাগ নিরুপদ্রবে অহীত হইল । সায়ং 
কালে পিপাহীগণ যখন সহস! কাওয়াজের ক্ষেত্রে উপস্থিত হবার জগ্ত আদেশ 
পাইল, তখন তাহারা নির্দি& গানে উপনীত হইয়া, দেখিল যে, তাহাদের 
সম্মুখে কামানসমুহ সঙ্দিত রহিয়াছে । মশস্ক ইউরোপীয় সৈনিকগণও দণ্ডায় 
মান থাকিয়া, অধিনায়কের অ'দেশ গ্রতীক্ষা করিতেছে । সহইস৷ এই দৃশ্তের 
'আাবির্ভাবে তাহারা চমক্ত হইল। সেনাপতি হিয়া প্রশান্ত ঠাঁবে তাহা- 
দিগকে অন্্র পরিত্যাগ করিতে আদেশ দিলেন। তাহার! কাপবিলন্ব না 
করিরা, ব'থাচিত ধীরতার সহিত এই আদেশ পালন করিল। তাহাদের 
ইংরেজ আফিসরগণ এই পোনীয় দৃগ্তে মন্্াহত হইলেন। দিপাহীদিগের 
হায় তাহাদের মুখমগুলেও গভীর বিষাদের চিহ্ন লক্ষিত হইল। অনেকে 
সিপাহীদিগের হস্তে পুনর্ধার অস্্রসমর্পণের জন্ত প্রাথনা করিলেন। কিন্তু 
তাহাদের এই কাতরভাবে ধলোদয় হইণ না। এদিকে নিরম্ত্রীকত 
মিপাহীগণ ইউপ্সোপীয় সৈনিকদিগের আক্রমণের আশঙ্কায় পরম্পরবিচ্ছিন্ন 
হইয়!, নানা গানে গমন করিল। সেনাপতি হিয়ার্সে, নিরস্থীকরণ বিন! গোল- 
বোগে সম্পন্ন হইয়াছে বল্গিয়!, এ দিনই গবর্ণর-জেনেরলের নিকটে তারে 
সংবাদ পাঠাইলেন । কণিকাতার ছুর্গে এবং দম্দম।য়, বারাকপুরের লিপাহীগণ 
প্রহরীর কাপ্য ক্রিত। যখন মুল দল নিরম্ত্রীককত হইল, তখন ইহাদের 
নিরন্ত্রীকরণও আবগ্তক হইয়া 'ঠিশ। 'এই কার্য)সম্পাদনেও কোনরূপ গোল 
বোগ ঘটিল না । বিন ধাধায় এই সকল সিপাহীকে নিরন্তর কর! হইল। 


০ 


কলিকাতা ১৬৩ 


১৪ ই জুন রবিবার বারাকপুরে কোন গোলযে।গের আবির্ভাব হইল না। 
কিন্ত এ রবিব|রে ইংরেজের ভারতসামাজোর রাজধানীতে গোলযোগের 
একশেষ ঘট্টল। গবর্ণর-জেনেরলের ভাগীরথী তিরস্থিত পাদপ-পরিবেষ্টিত 
বিনোদস্থান যখন নিস্তবভাবে ছিল তখন তাহার রাজধানীস্থিত প্রধান 
আবাসস্কানের সম্মুখে লোকারণোর অপূর্ব দৃশ্টের আবিভ্ভীব হইল। ৯৪ই 
জুন, উপস্থিত মৃদ্ধের ইতিহাসের 'একটি প্রধান স্মরণীয় দ্রিন। এই দিনে 
কলিকাতার খৃষ্টধর্্মাবলপিগণ অলীক আশঙ্কায় উদ্‌ত্রান্ত হইয়া, দলে দলে আন্ম- 
গোপনের চেষ্টা করিয়াছিল । কলকাতায় প্রচারিত হইয়ছিল যে, বাঁরাঁক- 
পুরের সিপাহীগণ রাত্রিকাঁলে ইংরেজের ধিকদ্ধে সমুখিত হইয়'ছে। তাহার! 
দলবদ্ধ হইয়া রাজধানীর অভিমুখে আমিতেছে ৷ সঙ্গে সঙ্গে জনরব উঠিয়াছিল 
যে, অযোধ্যাঁর নির্বাসিত নবাবের অন্থচরগণ খৃষ্টধর্মীবলম্বীদিগের বিনাশসাধনার্থে 
আক্রমণকারী সিপাহীদ্দিগের সহিত সম্মিলিত হইবার উদ্যোগ করিতেছে । 
সুতরাঁঃ কলিক1তার ইউরোপীয় ও ইউরেশীয়, মকলেই সমভাবে সন্বস্ত হুইয়া 
উঠিল সকলেই ভয়ে আস্মহারা হইয়া], নিরাপদ স্থানের সন্ধানে বহির্গত হুইল। 
ইটরোপীয় বণিক ও সওদাগরগণ এই জনরবে উপেক্ষা করিয়া, সাহসের পরি- 
তয় দিতে উদ্যত হইলেন বটে, কিন্ক অনেকেই গ্াহাদের দুষ্টান্তের অন্ুবর্তা 
হইল না । মন্ত্রিভাক্ম যে সকল সদশ্তা ও প্রধান রাজকর্মচারী এক সময়ে 
মাপনাদিগকে নিরাপদ ভাবিয়া, বিগ্রাবের বিভীষিকায় উপহাস করিয়াছিলেন, 
এবং সাহপী নেনানায়কদ্দিগকে অধীর প্রকৃতি বলিয়া, আপনাদের অদমা সাহস ও 
তেজন্থি তার পরিচয় দিয়াছিলেন, তাঁহারাঁই এখন আপনাদের আবাসগৃহ ম্থরক্ষিত 
করিতে লাগিলেন। কেহ কেহ আতঙ্কে অধীর হইয়া, গৃহ পরিত্যাগ পূর্্নক 
আ্মগোপনের চেষ্টা করিতে লাগিলেন । অপেক্ষারুত নিম়শ্রেণীর কর্্মচারি- 
গণ ভয়ে আত্মহার! হইয়া, দলে দলে চৌরঙ্গী হইতে গড়ের মাঠে ধাবিত হই- 
লেন। ইহার ছুর্গদ্বারে উপনীত হইয়া, কাতরভ।বে তত্রতা অধাক্ষবর্গের নিকটে 
প্রবেশলাতের অন্ুমতি প্রার্থনা করিতে লাগিলেন। পাতিঃকাল হইতে এই- 
রূপে চারি দিকে দর্ধ*যাপী সন্ধ্াদের চিহ্ন পরিদৃষ্ট হইতে লাগিল । নমগ্র নগর যেন 
কোন অভাবনীয় শক্তিতে আন্দোলিত হুইয়া উঠিল। নগরের কোন কোন 
মংশের প্রশস্ত পথ গাড়িতে পরিপূর্ণ হইল । ই টরো পীয় স্ত্রী পুরুষ, বাল কবালিকা, 


১৬৪ সিপাহীযুদ্ধের ইতিহাস 


কোন দিকে দৃকৃপাঁত না করিয়া, এ সকল গাড়িতে উঠিতে লাগিল। পলায়ন- 
কারিগণ আপনাদের দ্রব্যাদি গুছাইয়৷ লইবার জন্য কিছুকাল প্রতীক্ষা করিতেও 
সাহসী হইল ন1। তাহার! বিছানা তৈজস পত্রাদি ন! বাঁধিয়াই, তাড়াতাড়ি গাড়ির 
ছাদের উপর ফেলিতে লাগিল। গড়ের মাঠে জনশআ্রোত অবিচ্ছেদ্ধে প্রবাহিত 
হইল ; ভাগীরথীর তটদেশে অভূতপূর্ব লোকারণ্যের আবির্ভাব ঘটিল। পলায়ন- 
কারিগণ দুর্গে অথবা ভাগীরথীস্থিত জাহাজে গিয়! আত্মরক্ষার সঙ্কল্প করিয়াছিল। 
সুতরাং এঁ ছই দিকই জনকোলাহলময় হইয়া উঠিল। যাহার ছুর্গীভিমুখে অগ্রসর 
হইল, তাহার! হ্র্গ প্রাচীরের অভ্যন্তরে অগ্রে প্রবেশ করিবার জন্য শশব্যস্ত 
হইল । যাহার! জাহাঁজে উঠিবার জন্ঠ ভাগীরথীর তটে আসিল, তাহারা সমীপ- 
বর্তী নৌকার মাঝিদ্িগকে অগ্রে উঠাইয়া দিবার জন্য সন্বস্তভাবে ডাকিতে 
লাগিল। ইউরোপীয়দিগের স্ায় ফিরিঙ্গিগণও সসন্তরমে আত্মগোপনের চেষ্টা 
করিতে লার্গিল। 'প্রধান5ঃ ইটালী ও সাকু'লার রোডে ফিরিঙ্গীদিগের অনেক 
গুলি আবা'সবাটী আছে । এই স্থানের অধিকাংশ গৃহ জনশুগ্ত হইল। অনেক 
গৃছের ঘর উদ্বাটিত--অনেক গৃহের গবাক্ষগুলি উন্মুক্ত থাকিয়া, তস্করের 
অনুগ্রহ প্রদর্শনের সুযোগ করিয়া দিল। কিন্তু তস্করগণ ও এসময়ে অনুগ্রহ প্রদর্শনে 
অগ্রসর হইল না। গৃহবাসীদিগের স্াঁয় পরিভ্রমণশীল তস্করকুলও যেন দিপাহীদ্দিগের 
অকম্মিক আক্রমণের ভয়ে আত্মগোপন করিয়াছিল /। এক জন সদাশয় ডাক্তার 
(ডাক্তার মৌয়েট ) এই দিন অপরাহ্ুকালে শকটারোহণে উক্ত স্থান পরিভ্রমণ 
করিয়া, সিপাহীধদ্ধের ইতিহাস লেখক কে সাহেবকে কহিয়াছিলেন যে, বাড়ীর 
কুকুর বিড়ালটি পর্যন্তও যেন পৃথিবী হইতে অস্তহিত হইয়াছে । কখনও এরূপ 
সর্বতোভাবে জনশুন্ততা তাহার দৃষ্টিগোটর হয় নাই । * এইরূপে উর্ধাতণ 
রাজপুরুষগণ যখন সিপাহীদিগের আক্রমণভয়ে পিস্তল পৃরিয়া, গৃহদ্ধার অবরুদ্ধ 
করিয়।, অবস্থিতি করিবার উদ্ভোগ করিতে লাগিলেন, এবং মন্ত্রিসভার সদস্তগণ 
যখন গৃহপরিত্যাগ পূর্বক পরিবারসমভিব্যাহারে জাহাজে গিয়া, আত্মরক্ষা 
করিতে উদ্ত হইলেন, তখন নিয়শ্রেণীর লোকও তাহাদের দৃষ্টাস্তের অনুবর্তী 
হইতে সন্ুচিত হুইল না। ভাগীরথীর প্রায় সমুদ্ধ ঘাটই লোকে পরিপূর্ণ 
হইয়াছিল। যাহার! জাহাজে আশ্রয়স্থান পাইল না, তাহার! ছর্মীতিমুখে ধাবিত 


গ 56201 7/2/. 7০4 115 2. 32)1015. 


কলিকাতা । ১৬৫ 


হইল। দেখিতে দেখিতে ছুর্গের প্রায় সমুদয় স্থান পলাত কগণে পরিপূর্ণ হইল। 
এই সমপ্নে অনেকের বিশ্বাস জন্মিয়াছিল যে, দিল্লীর উত্তেজিত স্পি!হীগণ প্রবল- 
বেগে রাজধানীর অভিমুখে অগ্রসর হইতেছে । যাহারা কেবল বারাকপুরের 
সিপাহীদিগের আক্রমণের আশঙ্কায় উদত্রান্ত হইয়াছিল, তাহারা এই জনরবে 
অধিকতর বিচলিত হুইয়া উঠিয়ছিল। চৌরঙ্গী এবং খিদিরপুরের পার্শবন্তা 
স্থান জনশৃন্ঠ হইয়ছিল। ছূর্গ এবং ভাগীরণীস্থিঠ জাহাজ পলাঁতকদলে 
পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল। যে সকল গৃহ অপেক্ষারুত নিরাপদ এবাধ হইয়াছিল, 
তৎসমুদ্রয় শত শত লোকের আশ্রয়স্থান হইয়াছিল । হোটেলগুলি সুরক্ষিত 
কর! হইয়াছিল। জাহাজসমূহেব নাবিকদল প্রকাশ্ত পথে অস্ব লইয়া, বিচরণ 
করিতেছিল। ইহারা সম্তাবিত যদ্ধ এবং নিশ্চিত স্ুরাণাভের আশায় উৎফুল্ল 
হইয়াছিল। এতদ্েশীয়দিগের প্রত্যেক দলই গভীর সন্দেহসহকারে পরীক্ষিত 
হইতেছিল। কলিকাঁতার ১৮৫৭ অন্দের ১৪ই জুন, রবিবারের দৃষ্ঠ বিস্বৃতি- 
সাগরে নিমজ্জিত হইতে বহু বৎসর অতীত হইবে ।* যাহা হউক এইরূপ সন্ত্রাসময় 
দৃশ্ত দীর্ঘকাল স্থায়ী হইল না । কলিকাতায় ১৪ই জুনের রাত্রি বিনা গোলযোগে 
অতীত হইল । রাত্রি সমাগমের পুর্বে লোকের আশঙ্কার হাস হইল। পলাতকের৷ 
আবার আপনাদের পরিত্যক্ত গৃহে আসিতে লাগিল। পর দিন প্রাতঃকালে 
আবার সমগ্র রাজধানী পূর্বাবন্থা প্রাপ্ত হইল । 

রবিবারের বিভীষিকা অন্তহিত হইল। সোমবার পুনর্বার শৃঙ্খলাদহকারে 
রাজধানীতে সমস্ত কার্য নির্বাহ হইতে লাগিল। কিন্তু সোমবার অতীত 
হইতে না হইতে কলিকাতায় আর একটি ম্মরণীয় ঘটনার আবির্ভাব হইল। 
কয়েক সপ্তাহ যাবৎ অধোধ্যার নির্বাসিত নবাবের অন্ুচরবর্থ সম্বন্ধে জনরব 
উঠিয়াছিল যে,তাহার। কলিকাতার দূর্গস্থিত মুপলমান সিপাহী্দিগকে গবর্ণমেণ্টের 
বিরুদ্ধে উত্তেজিত করিবার চেষ্টা করিতেছে ।1+ উপস্থিত মময়ে অনেকেই 


দ17722710 07 17022) 7476) 218, 7857.--46265 58101 17/6৮. 7০94, 414, 
£. 35) 702, 

1 জুন মাসে কর্তৃপক্ষের বৌধ হয় যে, এই জনরব নিরবচ্ছিন্ন অমূলক নছে। এক ব্যক্তি 
কেল্লার এক জন সিপাহী'কে .গবর্ণমেন্টের বিপক্ষে উত্তেজিত করিতে চেষ্টা করে। বিচারে 
তাহার গ্রাণদণ্ডের আদেশ হয়। কিন্তষে দিন প্র,তঃকাঁলে তাহার ফাঁসি হইবে, তাহার 
পূর্ববরাত্রিতে সে পলায়দ করে ।--£02, ১৪০) 7727৮. 701, £17. 7, 36) 7106, 


১৬৬ সিপাহীযুদ্ধের ইতিহাপ। 


নির্বাসিত নবাবের মুচিখোলা প্রবাসের সহচরদিগকে উপস্থিত বিপ্লবের সহিত 
সংশ্লিষ্ট বলিয়া সন্দেহ করিতেছিল। রাজধানীর সেনানায়ক কর্ণেল কাবেনা, 
স্টাহার মুসলমান বন্ধুদিগের নিকটে সংবাদ পাইয়াছিলেন যে, হুর্গদ্বারের শাস্তী 
দিগের সহিত নবাবের লোকের সর্বদা সাক্ষাৎ হইতেছে, এদিকে অযোধার 
প্রধান তালুকদার রাজা মানসিংহ কলিকাতায় আসিয়! নবাব ওয়াজিদ আলি 
এবং ঠাহার মন্ত্রিগণের সহিত পরামর্শ করিতেছেন । * এই সংবাদ সত্য হউক, 
বা না হউক, নবাবের অদূরদর্শী অন্ুচরগণ তাহার নাঁমে নান! অনিষ্টের স্থতপাঁত 
করিতে পারে বলিয়! গবর্ণর-জেনেরল অবিলম্বে উহার 'প্রতীকারে উদ্ভত হই- 
লেন। নবাব 'ওয়াজিদ আলি, ভাহার প্রধান মন্ত্রী আলি নকি গা এবং অপর 
তিন জন কর্মচারীকে অনতিবিলম্বে অবরুদ্ধ করার সিন্ধান্ত হইল । 

এই গুরুতর কার্য সম্পাদনের ভার পররাগ্রবিভাগের সেক্রেটারি এড মন্ষ্টোন 
সাহেবের উপর সমর্পিত হল এড মন্ষ্টোন সাহেব, গবর্ণর-জেনেরলের কয়েক 
জন কর্মচারী, কতিপয় ইউরোপীয় সৈগ্ভ এবং পুলিশ প্রহরী লইয়৷ উষাকাগে 
নবাবের বাঁসম্থানে উপনীত হইলেন। অবিলম্বে উহ। সৈনিকগণে পরিবেষ্টিত 
হইল। এড মন্ঃষ্টান সাহেব কতিপয় সৈ'নকপুরুষকে সঙ্গে লইয়া বাটাতে ্রবিষ্ 
হইলেন। নবাঁবের বাটার বহির্ভাগে যে প্রশস্ত উঠান ছিল, তাহাতে অন্ুচরবর্গের 
বাসের জন্ত বহুণংখ্য খড়ের ঘর ছিল। এই ঘর গুলির সন্নিবেশের কোন 
পারিপাট্য ছিল না। বহুসংখ্য গৃহ যেন এখানে ওখানে স্তপীরুতভাবে রহিয়াছিল 
এইরূপ ঘনসন্গিবিট ও অশৃঙ্থলভাবে লজ্জিত গৃহগুলির মধা দিয়া গমন করা 
নৈনিকপুরুষদিগের পক্ষে অস্নুবিধাঁজনক হইল । কিন্তু গবর্ণমেন্টের সৈনিকেরা 
কোন স্থলে বাঁধ প্রাপূু হইল না। নবাবের অন্ুচরবর্গ প্রহ।তে শা! হইতে 
উঠিয়।, যখন আপনাদের সম্মুখে গবর্ণমেন্টের ৈনিকদিগকে দেখিতে পাইল, 
তখন তাহারা কোনরূপে বাধ দিবার জন্য কিছুমাত্র উদ্যোগ করিল না। সহস। 
এইরূপ অভাবনীয় দৃষ্তে তাহাদের মনে ঘুগপৎ বিস্ম ও আশঙ্কার আবির্ভাব 
হইল। এডন্ষ্টোন সাহেব সর্বপ্রথম নবাবের মন্্ী আলি নকি খাঁর গৃহে 
উপনীত হইলেন। কিছৎক্ষণ পরে আলি নকি খ। এবং আর কয়েকজন প্রধান 


স.120/6:5619%17%). 791. 11, 16, 36. 


কলিকাতা । ১৬৭ 


কন্মুচারী অবরুদ্ধ হইলেন। ইহাদ্দিগকে নৈনিকপুরুষে পরিবৃত করিয়া, 
কলিকাতা হইতে মুচিখে!লায় যে জাহাঁজ আগিয়াছিল, তাহাতে পাঠাইয়! দেওয়া 
হইল । 

“ভ মন্ষ্টোন সাহেব ইহার পর নবাবের 'প্রাসাঁদে উপনীত হইলেন ৷ নবাব 
ওয়াজিদ আলি গবর্ণমেণ্টের সেক্রেটারির সহিত সাঙ্গাৎ করিবার পুর্বে স্নান 
করিয়। গ্রাতঃকালীন উপাসনা সাঙ্গ করিলেন । অতঃপর এড মন্ষ্টোন এবং তাহার 
মহযে।গিগণ নবাবের নিকটে যাইবার অন্ষমতি প্রাপ্ত হইলেন । নব।ব পারিষদগণে 
পরিবেষ্টিত হইয়া, একখানি কেদারায় উপবিষ্ট ছিলেন । গবর্ণমেন্টের সেক্রেটারি 
এ স্থলে সাদরে পরিগৃহীত হইলেন। সকলে উপবিষ্ট হইলে এভনষ্টোন সাহেব 
নবাবকে কহিলেন,--“গবর্ণর-জেত বল সংব'দ পাইয়াছেন, গুপৃ চরগণ আপনার 
নাম করিরা, ব্রিটিশ রাজে.র চারি দিকে সিপাহীদিগকে গবর্ণমেণ্টের বিরুদ্ধে 
উদ্ভেজিত করিতেছে এই জন্ত গবর্ণর জেনেরলের ইচ্ছা যে, আপনি আমার 
সত কলিকাতায় যারা করেন ।', 

গবর্ণমেণ্টের পররাষ্ট্রবিভাগের সেক্রেটারির মুখে এই কথ! শুনিয়া, নখাব 
৪য়াজিদ আলি দৃঢ়তার সহিত আপনার নির্দোষত্ব সপ্রমাণ করিতে লাগিলেন। 
কিন্ত এড মন্ষ্টোন সাহেব এবিষয়ে বাদাগ্ুবাদে প্রবৃত্ত না হইয্লা, কেবল এই 
উত্তর করিলেন যে. ইহাতে তাহার কোনরূপ কর্তৃত্ব নাই। তিনি কেবল 
গবর্ণমেণ্টের আদেশ পালন ক'রতে আ'সয়াছেন। নবাব আর কোন কথা না 
বলিয়া, নিরতিশয় বিষগ্রচিত্তে ডমন্ষ্টোন সাহেবের বাছুর উপর ভর দিয়া 
প্রাসাদ হইতে বহির্গত হইলেন। বাহদ্বারে গবর্ণর-জেনেরলের শকট প্রস্তত 
ছিল। নবাব গবর্ণমেণ্টের সেক্রেটারির সহিত উহাতে আরোহণ করিপেন। 

শকট মুচিখোলা হইতে ছ্র্ণাভিমুখে অগ্রসর হইতে লাগিল । নবাব যখন 
স্বকীয় প্রাসাদ হইতে বহির্গত হয়েন, তখন বাহিরে তাহার কোনরূপ অধীরতার 
[নিদশন.পরিস্ফুট হয় নাই। কিন্তু পথে তাহার ভাবাস্তর উপস্থিত হইল। তিনি 
আপনার এইরূপ অধঃপতন, এইরূপ অবমাননা, এইরূপ অবনতি দেখিয়া, 
অশ্রসংবরণ করিতে পারিলেন না। তাহার নেত্রদ্য় হইতে £অ/বরলধারায় 
অশ্রু বহির্গত হইতে লাগিল। তিনি গলদশ্রুলোচনে আপনার পূর্বপুরুষদিগের 
পদগৌরব এবং আপনার শোচনীয় অধঃপতন নির্দেশ করিয়। কহিতে লাগিলেন-- 


১৬৮ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


দ্যখন আমার পশ্চাতে ২০ কুঁড়ি লক্ষ লোক ছিল, তখন আমি ব্রিটিশ গবর্ণ- 
মেণ্টের বিরুদ্ধে দণ্ডায়মান হই নাই, জেনেরল আউট্রামকে জিজ্ঞাসা করুন, আমি 
কি নিবিবাদে তাহার হস্তে আমার রাঁজ্য'স্মর্পণ করি নাই?” নবাব কিয়ৎক্ষণ 
নীরবে রহিলেন। তীহার বাহজ্ঞানের প্রায় লোপ হইয়াছিল। তাহার গল- 
বন্ধে কোরাণের কয়েকটি বাকা অঙ্কিত ছিল । তিনি উহাতে হাত দিয়! পুনর্বার 
অশ্রপাত করিতে করিতে কহিলেন,--“যখন আমি হরকর! সংবাদপত্রে পড়ি যে, 
আমার উপর সিপাহীদিগকে গবর্ণমেণ্টের বিরুদ্ধে উত্তেজিত করার দোষারোপ 
হইয়াছে, তখন আমি এই পবিভ্র গ্রন্থের নামে শপথ করিয়াছিলাম যে, এ 
সকল বিষয়ে নিলিপ্ত থাকি ব।” এড অন্ষ্টোন্‌ সাহেব কহিলেন যে হাহার প্রতি 
যথোচিত সম্মান প্রদর্শিত হইবে । নবাব আর কোন কথা কহিলেন. না । অবশিষ্ট 
পথ বিনা বাক্যব্যয়ে অতিক্রান্ত হইল । নবাব বেলা ৮টার সময়ে ছুর্গে উপনীত 
হইলেন । তীহার রক্ষার জার কর্ণেল কাবেনার উপর সমর্পিত হইল। 

এইরূপে ১৫ই জুন গ্রাতঃকাঁলে নবাব ওয়াজিদ আলি শাহ তিন জন পারি- 
ষদের সহিত ফোর্ট উইনিয়ম দুর্গে আবদ্ধ হইলেন। হ্র্গীস্কিত গবর্ণমেণ্ট- 
প্রাসাদে তাহ।দের বাসস্থান নির্দিষ্ট হইল। নবাব এবং তাহার মন্ত্রীদিগকে 
নানারপ ষড়যন্ত্র হইতে বিচ্ছিন্ন করিয়া রাখিবার জন্য এই স্থানই উৎকৃষ্ট বলিয়া 
বোধ হইয়াছিল: কিন্তু নবাব যে, কোনরূপ ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, তৎসম্বন্ধে 
কোন প্রমাণ প্রাপ্ত হওয়া যায় নাই। এক জন দূরদর্শী ইংরেজ ( বিলাতের 
টাইম্দ্পত্রের উপস্থিত বরিগ্লিবের সংবাদদাতা! রাসেল সাহেব ) নির্দেশ করিয়াছেন 
যে, নবাবের কার্যে লোকের মনে অণুমাত্রও বিশ্বাস জন্মে নাই যে, তিনি 
বিদ্রোহ এবং বিপ্লবে লিপ্তষ্আছেন। যখন অযোধ্যা! ব্রিটিশ কোম্পানির 
অধিরৃত হয়, তখন কেবল নবাব ওয়াজিদ আলির জন্তই কোনরূপ বিপ্লব 
সংঘটত হয় নাই। * এ সম্বন্ধে এক জন ইংরেজ ইতিহাসলেখক উল্লেথ করিয়া- 
ছেন--“সিপাহীবিপ্নীবের এই সময় পধ্যস্ত নবাব দ়তাসহকারে গবর্ণমেণ্ট 
হইতে বৃত্তিগ্রহণে অদম্মতি প্রকাশ করিয়াছেন। তিনি আমাদের বন্দী হইতে, 


দ. 71277, 1710127 £2722276 1 7০/5 2, 27 2755 £04552/7) 01275 1% 1722. 
7৮/.1, ঠ. 226-227. 


কলিকাতা । ১৬৯ 


পারেন, কিন্তু তিনি আমাদের বৃত্তিভোগী হইবেন না।* পদচ্যুত রাজ্যাধিপতির 
এইরূপ দশাবিপর্ষ্য় উপস্থিত বিদ্রোহের সময়ে নিঃসন্দেহ ব্রিটিশ গবর্ণমেণ্টের 
পক্ষ সবল করে নাই। যখন কাণপুরের ঘটনা এবং তাহার বংশের সমৃদ্ধ 
রাজধানী লক্ষৌর (যে জাতি বিন! অধিকারে অপরের বিষয় গ্রহণ করে, 
তাহার্দের অল্পসংখ্যক সৈনিক, তাহাদেরই বেতনভোগী বিপ্লবকারীদ্দিগের আক্র- 
মণে যে স্থান রক্ষা করিতে ছিল, ) সঙ্কটাপন অবস্থার বিবরণ নবাব ওয়াজিদ 
আপির শ্রুতি প্রবিষ্ট হয়, তখন তিনি বিলক্ষণ বুঝিয়াছিলেন যে, তাহার শাসন- 
শৃঙ্খলাশৃন্ত রাজোর অধিকারের এইরূপ সমুচিত শান্তি বা পুরস্কার ঘটিয়াছে। 
অযোধ্যা ভারতবর্ষীর অধিপতির হস্তে থাকিলে উহ্‌! পূর্বতন যুদ্ধের স্টার 
উপস্থিত ঘুন্ধের সময়েও ব্রিটিশ গবর্ণমেণ্টের বলবৃদ্ধির কারণ হইত। কিন্ত 
'এখন এই রাজ্যই বিদ্লসঞ্কুল হইয়া উঠিয়াছিল। বদি ওয়াজিদ আলি 'প্রতিহিংসা- 
নাধনে যত্রপর হইতেন, তাহা! হইলে তিনি বন্দী হইলেও সর্তোভাবে উহার 
তৃপ্তি সাধন করিতে পারিতেন। কিন্তু তাহার আবাসগৃহের কেহই প্রতিহিংসার 
কোন নিদর্শন দেখায় নাই। নবাঁৰ যখন আপনার অতীত বিলাসমুখ ও 
'্সালন্তদোঁষের পরিণাম বুঝিরা, উপদেশ পাইয়াছিলেন, তখন তিনি ইহাও 
শ্রাশা করিয়াছিলেন যে, ইংরেজ ৪' উক্তরূপ তীক্ষ উপদেশে লাভবান হইবেন, 
এবং অপরের প্রতি ন্থাক্সপরতা প্রদর্শনের আবশ্তকতা হদয়জম করি. 
বেন” । 

বারাকপুরের সিপাহীদ্দিগের নিরন্ত্বীকরণে এবং অযোধার নির্বাসিত 
নবাবের অবরোধে কলিকাতা কিয়তকাল প্রশান্তভাবে রহিল। উহার খুষ্টধর্শী- 
বলশ্বী অধিবাসিগণ কিয়ৎকালের জন্ত নিশ্চিন্ত ও নিরুদ্বেগ রহিল। মাদ্র।জের 
সেনাপতি স্তার পাটিক গ্রাণ্ট যখন কলিকাতায় উপনীত হইয়া, অস্থারি- 
ভাবে প্রধান সেনাপতির কাধ্যতার গ্রহণ করিলেন এবং সেনানায়ক স্যার হেন্রি 
হাবেলক বখন উপস্থিত কর্মক্ষেত্রে প্রবি হইলেন, তখন কলিকাতার ইউরোপীয় 
'প্রবাসিগণ অধিকতর আশ্বস্ত হইল। কিন্তু তাহাদের এইরূপ প্রশাস্তভাব, 
এইবূপ উদ্বেগশুন্ততা, এইরূপ আশ্বাস দীর্ঘকালস্থায়ী হইল না। তাহারা 


*৭2612৮114) £77/107427711272. 7704. 4157). 275. 
চক, 


১৭০ সিপাহীধুদ্ধের ইতিহাস । 


আবার গবর্ণর'জেনেরলের ধীরতায় নিরতিশয় বিরক্ত ও অপ্রসন্ন হইল । এদ্দিকে 
লর্ড কানিঙ আপনার কর্তবাসাধনে উদ্দাসীন রহিলেন না । তিনি নান! স্থান 
হইতে ইউরোপীয় সৈগ্ত সংগ্রহ করিতে লাগিলেন ) এই সকল সংগৃহীত সৈন্য 
অবিলম্বে উত্তরপশ্চিম প্রদেশে প্রেরিত হইতে লাগল । গবর্ণর-জেনেরল বিলা- 
তের কর্তৃপক্ষের নিকটেও সাহাধ্যকারী নৈনিকদল পাঠাইবার জন্য আবেদন 
করিলেন । সৈনিকদলের সংগ্রহ ব্যতীত অন্ত গুরুতর বিষয়েও তাহার 
মনোযেগ পরিদৃষ্ট হইতে লাগিল। তিনি অন্যন্য বিষয়ে বায়সংক্ষেপ করিয়! 
'»বং সমধিক ব্যয়সাধ্য বিষম আপাততঃ বন্ধ রাখিয়!, ঘদ্ধের জন্য অর্থের সংস্কান 
করিতে লাগিলেন । এদিকে পলাশীর শতবাধষিক উৎসব সমাগত ও অতীত 
হইল। এই সময়ে জনসাধারণের কাঁধ্য সম্বন্ধে গর্ণমেন্ট পুর্বেই সাবধান 
হইয়াছিলেন' কিন্তু ষে সকল ইংরেজ অনুক্ষণ রাজনৈতিক বিষয়ের আলোচনায় 
ব।পৃত থাকিত্তেন, গবর্ণমেন্টের কার্ষের প্রতি তাহাদের তীক্ক দৃষ্টি থাকিত। 
ধাহারা আপনাদ্িগকে গবর্ণমেণ্টের সদ্বপদেশদাতা বলিয়া! আত্মাভিমান প্রকাশ 
করিতেন. তাহাদের অনেকে এ সময়ে ধীরতার পরিচয় দিতে পারেন নাই । 
শ্রীপাঁমপুরের “ফ্রেণ্ড অব্‌ ইণ্ডয়া” নামক সংবাদপত্রে পলাশীর শতবাধষিক উৎসব 
উপলক্ষে একটি প্রবদ্ধ প্রকাশিত হয়। গবর্ণমেন্ট এই প্রবন্ধ দেখিয়া, মনে করি- 
লেনযে, এতন্ব(রা সাধারণের হৃদয় উত্তেজিত হইতে পারে, এবং তৎ প্রযুক্ত 
সাধারণের মধ্যে শাস্তিরও ব্যাঘাত ঘটিতে পারে । এইরূপ মনে করিয়া, গবর্ণমেণ 
উক্ত পত্রের সম্পাঞ্ছককে সাবধান করিয়া দিলেন। গবর্ণমেণ্টের নিকটে এইরূপ 
সাবধান হইবাব উপদেশ পাইয়া'ও, সম্পাদক আবার একটি প্রবন্ধ প্রকাশ করি 
লেন। এবার সম্পাদকের ধীরতা অন্তহিত হইল। সাধারণের হ্ৃদর় প্রশান্তভাথে 
রাখিতে গ্রিয়!, তিনি স্বয়ংই অশান্তভাব প্রকাশ কর্িলেন। এবার গবর্ণমেন 
“ফ্রে্ড অব ইণ্ডিয়” সঙ্গন্ধে মুদ্রণম্বাধীনতাসংক্রান্ত অভিনব আইন কাধ্যে পরি 
ণত করিতে উদ্ভত' হইলেন । এই সময়ে উহার স্বত্বাধিকারিগণ অগ্রসর হইয় 
যদ্দি প্রতিনিধি সম্পাদককে অপসারিত না করিতেন, তাহ! হইলে উক্ত সংবাদ 
পত্রের প্রচার বন্ধ হইয়া যাইত ।* 


এই সময়ে ফ্রেও অব. ইতিয়ার দত্বাধিকারী ও মল্পাদক অনুপস্থিত ছিলেন। 


কলিকাতা । ১৭১ 


কিন্তু এইরূপ সাবধানতা, এইরূপ ধীরত প্রকাশ করিয়াও লর্ড কানিঙ 
স্বদেশীয় ও স্বধর্মাবলম্বীদিগের নিকটে প্রশংসাভাজন হইতে পারিলেন নাঁ। 
সপ্তাহের পর সপ্তাহ অতীত হইতে লাগিল, প্রতি সপ্তাহেই উত্তরপশ্চিম প্রদেশ 
হইতে নানারূপ ভয়াবহ সংবাদ ব্রিটিশ ভারতের রাজধানীতে উপস্থিত হইতে 
লাগিল। ইউরোপীয়গণ যাহাদ্িগকে দাসনুদাস ভাবিয়। উপেক্ষার সহিত 
চাহিয়া দেখিতেন, যাহাদিগকে পদাবনত করিয়াই রাখা,তাহাদের উদ্েশ্টের মধ্যে 
পরিগণিত হইত,তাহারাই এখন তাহাদের বিরুদ্ধে সমুখিত হইছে এবং ভারতের 
বিভিন্ন স্থানে তাহাদের স্বদেশীয়দিগের শোণিতপাত করিতেছে, কোমলাঙগী 
মহিলা 'ও কোমলগ্রাণ শিশু সম্তানগুলি৪ও তাহাদের জিঘাংসার বিষয়ীডূত 
হইয়াছে । তাহারা ইহা দেখিয়া, প্রতিহিংসার আবেগে একান্ত অধীর হইয়া 
উঠিলেন। উন্তরপশ্চিম গ্রদেশ হইতে যে সকল পলাতক ইউরোপীয় কলিকাতায় 
আসিতে লাগিলেন,তাহারা স্বদেশীয়দিগকে অধিকতর বিচলিত করিয়া তুলিলেন । 
কলিকাতার ইউরোপীয় প্রবাসিগণ তাহাদের নিকটে আত্মীয়গণের নিধনের 
ংবাদ শুনিয়া, যেরূপ শোকাভিভূত, সেইরূপ হিংসাপরায়ণ হইয়া! উঠিলেন। 
গবর্ণর জেনেরলের ধীরতা দর্শনে ভীহারা ধৈর্য প্রকাশে উনুখ হইলেন না। 
বার বার খ্ররূপ ধীরভাবে তাহাদের অধিকতর বিরক্তি জন্মিতে লাগিল। 
তাহারা সমগ্র ভারতবর্ষকে তখন নরশ্বাপদের আবাসভূমষি বলিয়া মনে করিতে 
ছিলেন। এই শ্বাপদবংশ সমূলে বিধ্বস্ত হইলে তীহাদের দুর্দমনীয় প্রতি- 
হিংসার তৃপ্ত হইত। কিন্তু গবর্ণর-জ্েনেরল তাহাদের স্টায় হিংসাপরায়ণ হয়েন 
নাই, তীহাদের স্তায় অধীরতাঁর পরিচর দেন নাই ব। তাহাদের ন্যায় উত্তেজিত 
হইয়া, সমগ্র ভারত নরশোণিতে প্লাবিত করিতে ইচ্ছা করেন নাই। তাহার 
এইরূপ ধীরতা, এইরূপ প্রশান্তভাৰ এবং ভারতবাসীদিগের প্রতি এইরূপ উদা- 
রূত৷ দেখিয়া, কলিকাতার ইংরেজের। এতদূর বিরক্জ হইয়| উঠিলেন যে, স্তাহার। 


সম্পাদনভার অস্ত জনের প্রতি সমর্পিত ছিল। যদি সম্পাদক ও স্বত্ব ধিকরী, ইহাদের 
কেহ ১৮৫৭ অব্দের জুন মাসে কা্যস্থলে উপস্থিত থকিতেন, তাহা হইলে ঘোধ হয়, উক্তরূপ 
উত্তেজন| মূলক প্রবন্ধ ফ্রেণ্ড অব ইণ্ডিয়'র স্থনীম নষ& করিত না ।--8:)6) 5800 7707, 
191. 111, 7, 44) 77040. 


১৭২ সিপাহীযুদ্ধের ইতিহাস । 


গবর্ণর-জেনেরলের পদচুতির জন্য ৰিলাতে আবেদন প্রেরণ সম্বন্ধে পরামর্শ 
করিতেও ত্রুটি করিলেন না। 

কিন্ত শ্বদেশীয্বদ্দিগের কোলাঁহলে গবর্ণর-জেনেরলের শান্তিভ্ন হইল না। 
স্বদেশীয়দিগের উত্তেজনাতেও গবর্ণর-জেনেরল উত্তেজিত হইলেন না, বা 
স্বদেণীয়দ্িগের কঠোর ভত্সনা ও নিরতিশয় বিরক্তিতেও গবর্ণর জেনেরলের 
প্রশাস্তভাবের ব্যত্যয় ঘটল না। ইউরোপীয়দিগের উত্তেজনা ও ক্রোধের যত 
আধিক্য হইতে লাগিল, গবর্ণর-জেনেরল ততই সাবধানতা ও ধীরতার পরিচয় 
দিতে লাগিলেন। দিনের পর দিন অতিবাহিত হইতে লাগিল, প্রতিদিনই 
ভারতের সমগ্র স্থানে ইংরেজদিগের মধ্যে সমধিক উত্তেজনার নিদর্শন পরিলক্ষিত 
হইতে লাগিল। লর্ড কানিঙ এই উত্তেজিত স্বদেশীয়দিগের কঠোর হস্ত হইতে 
এতদ্দেশীয় নিরীহ লোকদিগকে রক্ষা করিতে দৃঢ়প্রতিজ্ঞ হইলেন । ইহাদের 
প্রতিথিংসা এতদূর বলবতী হইক্স! উঠিয়াছিল যে, কোনব্ূপ বাধ! ন! ঘটিলে 
সমগ্র ভারত নরশোণিতে রঞ্জিত হইত। লর্ড কাঁনঙ উপস্থিত সময়ে এইরূপ 
বলবতী জিঘাংসার অন্তরায়স্বরূপ হইলেন। জুলাই মাসের শেষ দিনে বাঙ্গাল! 
ও উত্তরপশ্চিম প্রদেশের কর্মচারীদিগের প্রতি গবর্ণমেন্টের আদেশলিপি 
প্রচারিত হইল। গবর্ণর-জেনেরল এই লিপিতে নির্দেশ করিলেন যে, প্রথমতঃ 
যে রেজিমেন্টের সিপাহীগণ গবর্ণমেণ্টের বিরুদ্ধে সমুখিত হয় নাই, তাহাদের 
হন্ডে যদি অনাদি না থাকে, দ্বিতীম্বতঃ, যে সকল সিপাহী সমুখিত হইয়াছে, অথচ 
তাহাদের আফিসারদিঞ্গের হত্যাকার্ষ্যে সাক্ষাৎসম্বন্ধে লিপ্ত হয় নাই, তাহার! 
যদি নিরস্ত্র থাকে, তাহা হইলে তাহাদিগকে বিচারের জন্ত সৈনিকবিভাগের 
কর্তৃপক্ষের নিকটে পাঠাইতে হইবে । তৃতীয়তঃ, যাহারা গবর্ণমণ্টের বিরুদ্ধে 
যুদ্ধ করিয়াছে, আফিসার বা অন্ত ইউরোপীয়দিগের হত্যায় লিপ্ত হুইক়ছে, 
অথবা অন্ত কোন গুরুতর অত্যাচারের প্রশ্রয় দিয়াছে, তাহাদের বিচার 
আদালতে হুইবে। কিন্তু বিচারকের দগাদেশ যে পর্যন্ত গবর্ণমেন্টের 
অগুমোদিত না হয়, সে পর্যন্ত উহা! কাধ্যে পরিণত হইবে না। গবর্ণমেণ্টের 
এই আদেশ-লিপিতে অপরাধীদিগকে মুক্তি দেওয়ার বিষয়ে কোন কথার 


প৭.:£2%6, ১০০) 1776+. 17০. 111. ঠ. 252. 


কলিকাতা ১৭৩ 


উল্লেখ নাই। অপক্ষপাত বিচারে দোষীর যথোচিত দণ্ড হয় এবং যাহার! নির্দোষ, 
তাহারা কঠোর শাস্তি হইতে মুক্তিলাভ. করে, গবর্ণমেন্ট এই উদ্দেম্তে উক্ত লিপি 
গ্রচার করেন। এই সময়ে কলিকাতার ইউরোপীয়গণ ভারতবর্ষীয়দিগের প্রতি 
একান্ত বিদ্বেষ প্রযুক্ত গবর্ণমেন্টের নিকটে সামরিক আইন জারি করিবার প্রার্থনা 
করিয়াছিলেন। কিন্তু গবর্ণমেন্ট তাহাদের প্রার্থন। গ্রান্হ করেন নাই। শেষে 
তাহারা বলিতে লাগিলেন যে, স্থানান্তর হইতে বহুলপরিমাণে অন্ত্রাদির আমদানি 
হইতেছে । ইহার নিবারণের জন্তা কোনরূপ বিধান কনা! নিরতিশয় 
আবশ্তক। গবর্ণমেণ্ট এই নিমিত্ত অস্ত্রসংক্রান্ত আইন প্রচার করেন। 
এতন্বারা রাজপুর'যগণ আপন আপন বিভাগের অধিবাসী'দগের নিকটে অন্তা্দির 
তালিকা লইবাঁর ভার প্রাপ্ত হয়েন। এই তালিক৷ অনুসারে অধিবামিগণকে 
প্রয়োজনানুরূপ অস্ত্র রাখিবার জন্য লাইসেন্স দিবার নিয়ম হয়। লর্ড কানিঙউ 
এই আইন হিন্দু, মুসলমান, খৃষ্টান প্রতৃতি ভারতবর্ষের সকল জাতি সম্বন্ধে 
বিধিবদ্ধ করিয়াছিলেন। ভারতবর্ষের ইউরোপীম্গণ এই জন্য তাহার প্রতি সন্ধষ্ 
হয়েন নাই। কুষ্ণকায়দিগের সহিত এক শ্রেণীতে নিবেশিত হইলে, তাহাদের 
বিরক্তি ও মনঃক্ষোভের পরিসীমা! থাকিত না। উপস্থিত সময়ে যে কোনরূপে 
হউক, ভারতবর্ষীয়দিগকে পদদ্বলিত করাই যেন তীহাদের একমাত্র উদ্দেশ্ত 
ছিল। কিন্তু লড' কানিও তাহাদের নায় অলমদর্শা ও অসমীক্ষ্যকারী ছিলেন না। 
তিনি বুঝিক্বাছিলেন যে, এই সময় ভারতবর্ষের যে সকল রাজ! ও জমীদার 
এবং তাহাদের অনুচরগণ আপনাদের জীবন বিপদাপন্ন ও সম্পত্তি বিদ্বসন্কুল 
করিয়াও গবর্ণমেন্টের প্রতি অন্ুরক্ত রহিয়াছেন, তাহাদ্দিগের সহিত খৃষ্টধর্- 
বলম্বীদিগের কে।নরূপ পার্থক্য করিলে সাতিশয় অসঙ্গত ও নীতিবিরুদ্ধ কার্ধয 
হইবে । ইহ মনে করিয়া, তিনি উভয়কেই এক শ্রেণীতে স্থাপন করিয়াছিলেন ) 
উভয়ের বিষয়েই একবিধ আইন অনুসারে কার্ধ। করিতে আদেশ দিয়াছিলেন । * 
কিন্তু ইহাতে ইংরেজদ্দিগের ক্রোধের শান্তি হয় নাই। যাহার! উত্তেজনায় 
অধীর হইয়!, স্বহস্তে এতদ্দেণীয়দিগের শোণিতপাতে কৃতসঞ্ধল হইয়াছিলেন, 
গবর্ণর-জেনেরলের উপস্থিত আদেশপিপি তাহাদের হৃদয়ে শান্তি বিধান করিতে 
পারে নাই। কেবল ভারতবর্ষে এই অশান্তি ও উত্তেজনার শ্োত আবদ্ধ থাকে 
*:110747)), 117114)1 26722176, 17০1. 11746.267, 


১৭৪ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


নাই। স্ুদূরবর্তী ইংলণ্ডেও এঁ স্রোতের অভিঘাঁত আরস্ত হয়। ইংলগ্ডের সংবাদ 
পত্রে গবর্ণর-জেনেরলের এই মস্তবা নিরতিশয় নিন্দনীয় বিষয় বলিয়া! নিদ্দিষ্ট হয়, 
এৰং গবর্ণর-জেনেরল স্বয়ং বিদ্রপের ভাবে দয়ালু কানিঙ নামে অভিহিত হয়েন। 

স্থানান্তর হইতে অস্ত্রাদদির আমদানি হওয়াতে অনেকে উহা! ক্রয় করে। 
ইহাতে খুষ্টধর্মাবলম্িগণ অপেক্ষা এতদ্দেশীয় হিন্দু ও মুসলমানগণই অধিকতর 
ভীত হইয়াছিল । তাহার! দেখিয়াছিল যে, গবর্ণমেণ্ট নানাস্থানের সিপাহী 'দগকে 
নিরস্ত্র করিয়াছেন, পক্ষান্তরে ইউরো পীয়গণ অস্ত্শক্সসংগ্রহে ব্যাপৃত হইয়াছেন । 
স্থতরাং তাহাদের সহজেই বিশ্বাস জন্মিয়ছিল যে, ইউরোপীয়গণ আত্ম- 
রঙ্গ; ব্যতীত অন্য উদ্দেশ্তেও এ সকল অস্ত্রের বাবহার করিবেন । আত্মরক্ষণে- 
চ্ছার গ্ভায় পরজিঘাংসাঁও তীহাদিগকে অন্ত্রাদির সংগ্রহকার্ধ্যে প্রবন্তিত 
করিয়াছে। এইরূপ ছুশ্চি্তায় এতদ্দেশীয়গণ স্থির থাকিতে পারে নাই। স্তরাং 
এ সময়কে গবর্ণর-জেনেরলকে উভয়দিকে সমান দৃষ্টি রাখিতে হইয়াছিল। তিনি 
ইউরোপীন্দিগকে সন্তষ্ট করিবার জন্য এতনদ্দেশীয়দিগকে অন্ত্রব্যবহার করিতে 
নিষেধ করিলে সমগ্র ভারতবর্ষ বেবূপ আতঙ্কে অস্থির সেইরূপ মর্শজাগায় 
উত্তেজিত হইয়া! উঠিত। যিনি উত্তেজনার সময়ে ধীরভাবে সমদপ্িতা ও স্যায়- 
পরত! দেখাইয়া, সাধারণকে প্রশান্তভাবে রাখিতে চেষ্টা করেন, তিনি নিঃসন্দেহ 
মহাপুরুষ বলিয়া বরণীয় হইয়। থাকেন। উপস্থিত সঞ্ধটকালে লর্ড” কাঁনিঙ 
মহাপুরুযোচিত প্রকৃতিরই পরিচয় দিয়াছিলেন। 

কলিকাঁতার ইউব্রোপীয়গণ গবর্ণর'জেনেরলের বাবহারে অসন্থষ্ঠ হইতে 
পারেন, গবর্ণর-জেনেরণকে এই সময়েও ভারতব্ষাঁযদিগের প্রতি অনুরাগ 
প্রকাশ করিতে দেখিয়া, তাহাদের বিরাগ বদ্ধিত, ক্রোধ উদ্দীপিত এবং 
মানসিক শান্তি তিরোহিত হুইতে পারে, কিন্তু গবর্ণর জেনেরল উপস্থিত কার্যা- 
ক্ষেত্রে নিরতিশয় সরলভাবেরই পরিচন্ দিয়াছিলেন। তিনি একপ সমদর্শী, 
এরূপ উদারহৃদয় এবং এরপ প্রশস্ত প্রক্কতি ছিলেন যে, এ পর্যান্ত আপনার 
এতদেনীয় দেহরক্ষক সৈনিক্দিগকেও নিরস্ত্র করিতে সম্মত হয়েন নাই। তিনি 
কখনও এই শ্রেণীর সৈনিকর্দিগকে ছাড়িয়া কোথায় যাইতেন না। তাহার 
দেহরক্ষক সৈনিকগণ যেরূপ ন্ুদুঢ় অস্বশস্ত্রে সজ্জিত সেইরূপ তেজন্বী অশ্খে 
অধিষ্ঠিত থাকিত। অনেকবার তাহার সমক্ষে এই সৈনিকপ্দিগকে নিরম্ক 


কলিকাতা । ১৭৫ 


করিবার প্রস্তাব উত্থাপিত হইয়াছিল, কিন্তু তিনি ইহাতে সম্মতি প্রকাশ 
করেন নাই ৷ তাহার প্রাপাদরক্ষার জন্ত ইউরোপীয় সৈনিকগণ প্রস্তত 
হইয়াছিল। কিন্ত তিনি তাহার এতদ্দেশীয় দেহরক্ষক সৈনিকগণের পরিবন্তে 
ইউরোপীয় সৈনিক গ্রহণ করিতে আগ্রহ প্রকাশ করেন নাই । যাহাদের স্বদে- 
শীয়গণ এ সময়ে গবর্ণমেন্টের বিপক্ষে উত্তেজিত হইয়া ভয়াবহ কাণ্ডের অব- 
তারণা করিয়াছিল, যাহাদ্িগের সতীর্ঘদিগের অস্ত্র ইউরোপীয়দিগের শোণিতে 
কলঙ্কিত হইয়াছিল, লর্ড/'কানিঙ নিশ্চিন্তমনে তাহাদের হস্তে আপনার দেহরক্ষার 
ভার সমর্পণ করিয়াছিলেন। আত্মজীবন নিরাপদ রাখিতে এইরূপ ওদান্ত 
প্রকাশ করা লর্ড কানিঙের পক্ষে অসঞ্চত হইতে পারে, কিন্তু লর্ড কানিউ 
যে, উপস্থিত সময়ে মহত্তের দৃষ্টান্ত প্রদশন করিয়াছিলেন, তদ্িষয়ে বোধ 
হয়, মতন্বৈধ হইতে পারে না। বিপ্লবের সুচনাতেই যদি গবর্ণর-জেনেরলের 
এতদ্েশীয় দেহরক্ষক সৈনিকগণ নিরম্ত্রীকৃত হইত, গবর্ণর-জেনেরলের প্রাসাদে 
যদি তাহাদের পরিবর্তে ইউরোপীয় সৈনিকগণ স্তান পরিগ্রহ করিত, তাহা 
হইলে এই সংবাদ ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্তে প্রচারিত হইয়া, 
এতন্দেশীয়দিগকে সন্দেহসমাকুল করিয়া তৃলিত। সকলেই ভাবিত যে, গবণ- 
মেণ্ট তাহাদের প্রতি বিশ্বাসশূন্ত ও আস্থাশুগ্ত হইয়াছেন। লর্ড কানিঙ ভারত. 
বাসীস্বিগকে গবর্ণমেণ্টের প্রতি বিশ্বপন্ত ও অনুরক্ত রাখিবার জন্য এইরূপে আত্ম- 
জীবনে উপেক্ষ। দেখাইয়াছি:লন। তাহার ফ্লেক্রেটারিগণ এসম্বন্বে স!বধান 
হইবার জন্ত তাহাকে বারংবার বিনয় সহকারে অন্থরোধ করিয়াছিলেন। কিন্তু 
তিনি অনুরোধ রক্ষা করেন নাই। তাহার মন্ত্রিগণও এরূপ পরামর্শ দিয়াছিলেন। 
কিন্ত তিনি সে পরামশেও বিচলিত হয়েন নাই। অবশেষে কাধ্যক্ষেত্রে আর 
একটি মনন্বী পুরুষ আবিভূতি হইলেন। বাঙ্গাণার লেফ.টেনেণ্ট গবর্ণর হালিডে 
সাহেব দাজ্জিপিং হইতে আসিয়া, গবর্ণর-জেনেরলের নিকটে পূর্ব প্রস্তাব প্জীনু- 
সারে কাধ্য করিবার জন্ত প্রার্থনা করিলেন । যে জীবনের উপর সমগ্র সাত্াজোর 
স্থাগ্রিত্ব ও মঙ্গল নির্ভর করিতেছে, সেই জীবন সর্বাংশে বিপত্তিশুন্ত করা 
উপস্থিত সময়ে যে, কতদুর আবশ্তক,তাহা লেফ টেনেণ্ট যখন ধীরভাবে বৃঝাইতে 
লাগিলেন, তখন লর্ড কানিঙ নিতান্ত অনিচ্ছার সহিত পূর্ব প্রস্তাব অনুসারে 
কাধ্য করিতে সম্মত হইলেন। কিন্ত লেফটেনেন্ট গবর্ণর সহজে ও শীন্ত্ শীত 


১৭৬ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


আপনার সঙ্কল্প কার্যে পরিণত করিতে সমর্থ হয়েন নাই । এতদ্দেশীয্ন সৈনিক- 
গণ গবর্ণর-জেনেরলের প্রাসাদ ও গবর্ণর জেনেরলের দেহরক্ষার কার্য হইতে 
শীঘ্র শীপ্র অপসারিত হয় নাই। আগষ্ট মাসের শেষ দিনেই হউক, বা সেপ্টে্রের 
প্রথম দিবসে হউক, লেফ-টেনেণ্ট গবর্ণরের আদেশান্ুসারে এতদ্দেশীয় সৈনিক- 
দিগের পরিবর্তে ইউরোপীয় সৈনিকগন গবর্ণর-জেনেরলের প্রাদাদরক্ষায় 
নিয়োজিত হয়। 

কলিকাতা প্রবাসী ইংরেজগণ কানিঙের প্রতোক কাধ্যে যেরূপ বিরক্তি 
প্রকাশ করিয়াছিলেন, তাহা পূর্বে উল্লিখিত হইয়াছে । লর্ড কানিঙের 
স্বদেশীর়গণ যখন তাহার নানারূপ নিন্দা করিয়া তদীয় মানসিক শাস্তির বাঘাত 
জন্মাইতে চে! করিতেছিলেন, তখন তিনি প্রশাস্তভাবে আপনার নির্দিই্ কার্যে 
ব্যাপূত ছিলেন । এই সঙ্কটকা'লে তাহার স্বদেশীয় বীরপুরুষগণ স্থানান্তর হইতে 
অসিয়া তদীয় অভীষ্টনাধনের প্রধান সহার হয়েন। ১ল! আগষ্ট স্তার জেমস 
আউট্রাম পারস্যের যুদ্ধে গৌরবান্ধিত হ্যা, কলিকাতায় আগমন করেন। 
ইহার সাত দিন পরে রণতরার অধ্যক্ষ কাণপ্তেন গীল তাহার সহযোগিবর্গের 
সহিত উপস্থিত হয়েন। ১৩ই আগষ্ট স্তার কোলিন্‌ ক্যাম্পবেল উপস্থিত হইয়া 
প্রধান সেনাপতির কার্ধ্যভার গ্রহণ করেন। লর্ড কানিঙ এই সকল বীরপুরুষ- 
দ্রিগের আগমনে আশ্বস্ত হইয়।, ভয়াবহ বিপ্লবের গতিরোধে পূর্বের স্টায় কার্ধ্য- 
তৎপরতা ও ধীরতা৷ প্রদর্শন করিতে থাকেন । লর্ড এল্গিন চীনের যুদ্ধে যাইতে 
ছিলেন । তিনি কাপ্ণেন্ত পীলের জাহাজে কলিকাতায় উপনীত হয়েন। লর্ড 
কানিঙ তাহার সমপাগী ছিলেন। সহাধ্যায়ী বন্ধুর সমাগমে তাহার হৃদয়ে যেরূপ 
আশ্বান নেইরূপ আহ্লাদের সঞ্চার হয়? লর্ড এল.গিন ছুই খানি যুদ্ধ জাহাজ 
লর্ড কানিডের কাধ্যের জন্য রাখিয়া, অপর একখানি জাহাজে চীনে গমন 
কর়েন। এই সময়ে তিনি লিখিয়াছেন, _“গবর্ণর-জেনেরল বাতীত কলি- 
কাতায় প্রায় কেহই ভন়শূন্ত ছিলেন না। গবর্ণর-জেনেরল পূর্বাহ ৫১ ঘটিকা 
হইতে সমস্ত দিন কার্য করিতেন। ইহাতে তিনি শারীরিক বা মানসিক 
কোনক্ূপ ক অনুভব করেন নাই। এই গোলযোগের মধ্যেও ঠিনি এবং তাহার 
সহধর্মিণী সর্বক্ষণ প্রসন্নভাবে থাকিতেন।” 

লর্ড কানিঙ কেবল উত্তরগশ্চিম প্রদেশের জন্যই উদ্বিগ্ন হয়েন নার, 


বিহার। ১৭৭ 


কেবল উত্তরপশ্চিম প্রদেশেই তীঁহার কার্্যতৎপরতা! ও সমীক্ষযকারিতার নিদর্শন 
লক্ষিত হয় নাই। মধ্যপ্রদেশও উত্তরপশ্চিম প্রদেশের স্তায় বিপ্লবের অভিঘাতে 
আন্দোলিত হয়। এদিকে লর্ড কাঁনিঙ বদদেশের জন্যও নিরতিশয় উদ্দিগ্র হইয়! 
উঠেন। তিনি এই দেশ নিরাপদ করিবার জন্ত যে কার্য্যের অনুষ্ঠান করেন, 
তাহাও ঠাহার স্বদেশীয়দিগের গভীর 'আন্দৌণনের (বষরী হত হইয়া উঠে। এই 
আন্দোলনে ও তাহাকে তদীয় স্বদেশবাসিগণের নিকটে পর্বের স্তায় তিরস্কৃত, 
ধিকৃত ও নিন্দিত হইতে হয়। 


দ্বিতীয় পরিচ্ছেদ । 

2 

বহার । 
বিহারের অধিঝ।সী-্দানাপুরের িপাহী--পাটনার ঘটন|--দনাপুরের ঘটনা--আরার 
অবরোধ -_কুমার সিংহ-_তাহ।র প্রতিপত্তি ও ক্ষমতা_-সিপাহাদিগের সহিত তাহার সম্মিলনের 
কারণ-_বিকাস'বয়েলের গৃহ কাপ্তেন ডানবার-বিন্ঃসণ্ট আয়ার--আরার আথকার__ 
জগন্দীশপুরের বিধ্বংস-__কুমাঞ্সিংহের শাসিরাম যাত্রা--ভিন্ন ভিন্ত্র গানে তাহার উপস্থিতি 
ইংরেজনৈম্কের সহিত তীহাঁর যুদ্ধ-তাহার যুদ্ধকোঁশল--ত।হার জগদীশপুরে যাও।_তাহার 
আঘাত গ্রাপ্তি--জগদীশপুরে ইংরেজসৈম্তের পরাজয়-__কুমর লিংহের দেহত্যাগ-অমর সিংহ। 
১৮৫৩ অব্দের আইন অনুসারে বাঙ্গলা, বিহার এবং উড়িষ্যার শাসনকাধ্য 
নির্বাহের জন্য এক জন লেফ.টেনেণ্ট গবর্ণর নিয়োজিত হয়েন! আয়তনে, 
সমৃদ্ধিতে, উর্ধবরা-শক্তিতে এবং প্রাকৃতিক সৌন্দেয এই তিন প্রদেশ সমধিক 
প্রসিদ্ধ । এক দিকে গঙ্গ। ও ব্রঙগপুক্র এবং অন্ত দিকে স্থবর্ণরেখার জল-প্রবাহে 
সিক্ত হইয়, এই স্থবিস্বত জনপদ শশ্তঞ্পত্তিতে অপূর্ব শ্রীসঙ্ু 
হইয়! থাকে । ভারতবর্ষের ইতিহাস বাঙ্গীল!, বিহার 'ও উড়িষা, এই তিন 
জনপদ্দেরই অতীত গৌরবের পরিচয় দিতেছে । দ্িগবিজরী পাল ও সেন- 
বংশীয়গণ যে প্রদেশের সিংহাসনে সমাসীন হইয়!, শীসনদণ্ডের পরিচালনা 
করিয়াছেন 3. মৌর্যযবংশীয় সম্রাটগণ যে প্রদেশে রাজধানী স্থাপন পূর্ব্বক 
স্নদূর পঞ্জাব হইতে দূরতরু, তাঅলিপ্তি পর্যন্ত বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা 


“৭ ৩ 


১৭৮ সিপাহ'যুদ্ধের ইতিহাস । 


বলিয়। বরণীয় হইয়াছেন; পরাক্রাস্ত কেশরীবংশীয়গণ আপনাদের ক্ষমতায় 
ভিন্ন ভিন্ন জনপদ অধিকারপূর্ববক ঘে প্রদেশের গৌরববৃদ্ধি করিয়া গিয়াছেন ;, 
সেই সেই প্রদেশের কথায় ইতিহাসপ্রিয় পাঠকগণ আজ পথ্যস্ত বিশুদ্ধ 
আমোদ লাভ করিতেছেন! এক সময়ে এই তিন গ্রদেশের অধিবাসীিগের 
শান্ত্রাভিজ্ঞতার সহত বারত্বগৌরবের প্রচার হইয়াছিল। বাঙ্গালী ও 
উড়িষ্যাবাসী অদ্য কাপুরুষ বলিয়া ধিকু৩ হইলেও, এ? সময়ে সাহস, 
বীরত্ব ও রণকৌশলের জন্ত হতিহাসে »ম্মান লাভ করিয়াছিল। কিন্ত 
বিহারবাসিগণ যুদ্ধকার্ধয পরিত্যাগ করে নাই। বিহারপ্রদেশের অনেকে 
সৈনিকশ্রেণীতে নিবেশিত ছিল। ইহার উত্তেজিত হইলে ভয়াব্হ কাও 
সজ্বটিত হওয়া! অসস্তব ছিল না। অধকন্থ পাটন। নগরে বহুস-খ্য মুনণমানের 
অধিবাস ছিল। 'ওয়াহাবীগণ এই স্থানে থাঁবয়া, কাফেরের পতি আপনাদের 
বিছ্বেষভাব প্রকাশ করিবার সুযোগ গতীক্ষা করিতেছিল। এদিকে পাটনর 
নিকটবর্তী দানাপুরে সিপাহী সৈনিকদ্দল অবস্থিতি করিতেছিল। ইহারা! বুদ্ধের 
আয়োজন করিলে এবং পাটনার মুদলমানগণ ইহাদের সহযোগী হইলে যে, 
সমগ্র বিহার রণতরঙ্গে আন্দোলিত হইয়া উঠি৩, তদ্বিষয় কোনরূপ সন্দেহ 
করিবার কারণ ছিল নাঁ। [বিহারের অনেক স্থানে নীলের চাষ হইত । ইউ- 
রোপীয় নীণকরগণ নীলের ব্যসায়ে সঙ্গাভিপন্ন হইবার জন্ত স্থানে স্থানে কুগী 
নিশ্াণ পূর্বক অবহিত করিতেন। এতদ্বতাত বিহাপ্সে গবর্ণমেন্টের 
আঁহফেনের কার্ধ্য হইত পাটনার্ন কুহীতে অনেক ট।কার আঁঙফেন থাকত। 
অনেক ইংরেজ কর্মচারী আঁহইফেনবিভাগের কম্মে নিরোঞজজিত থাকিতেন। 
বিহারের লোকে উত্তেজিত হইলে, এই সকপ ইউরোপীয়ের জীবন বিপদাপন্ন 
হইবার সম্পূর্ণ সন্ত/বন! ছিল। পাটনার কামশনর টেলর সাহেব গবর্ণমেন্টকে 
জানাইয়়াছিলেন যে, ব্রিহুতের ইংরেজগণ ৩.্ধাদগকে নিরাপদ করিবার 
জন্য গবর্ণমেন্টের নিকটে সাহাযা প্রার্থনা করিতেছেন, যেহেতু তাহাদের 
বিশ্বাস যে, জনসাধারণ দলবদ্ধ হইয়া বিপ্লব ঘটাইবে; সমগ্র বক্সার এবং 
শাহাবাদের লোকে মেষপালের ন্যায় দানাপুরে গিয়া একত্র হইবে। পাটনার 
কমিশনর বিহারের আঁধবাসীদিগকে এইরূপ উত্তেজিত ভাবিয়াছিলেন। 
বিহারের ইউরোপীয়গণ জনসাধারণের মধ্যে এইরূপ উত্তেজনার অস্তিত্ 


দানাপুরের সিপাহী । ১৭৯ 


অনুভব করিয়াছিলেন। হুতরাং তাহ!দের দৃঢ় বিশ্বাস জন্মিয়াছিল যে, ধদ্দি 
দানাপুরের সিপাহীগণ গবর্ণমেন্টের বিরুদ্ধে সমুখিত হইয়া পানা আইসে এবং 
তথাকার ধনাগার ও মহিফেনের গুদাম লুগন করিয়া, নীপকরপিগের প্রবাঁসভূমি 
ত্রিছতের আভখুখে ধাবিত হয়, তাহা হইলে বাঞ্গালাও আন্দোলিত হইয়া উঠিবে। 
উন্তেজিত পিপাহীগণ মুর্শিদাবাদে উপস্থিত হইয়া, নব!ব নাজিমের প্রাধান্য ঘোষণ। 
করিবে। মে1গণের রাজধানীতে যাহা ঘটয়াছে, বাঙ্গ।লার পূর্বতন রাজধানীতে, 
হয়ত তাহাই ঘটিবে। এরপ অবস্থায় দানাপুরের সিপাহীদিগকে নিরন্তর 
করাই শ্রেয়ঃ . এ সমন দানাপুরে ১*গণিত ইউরোপীয় পদাতিদল, ৭, ৮ এবং 
৪০গণি ৩ এতদেণীয় পদাতি-সৈগ্ঠ, একদল ইউরোপীয় এবং একদল এতদেণীয় 
গোলন্বাঙ্গ সৈনা অবস্থিতি করিতেছিল। মেজর্‌ জেনেরল লয়েড্নামক একটি 
দ্ধ সৈনি?পুরুষ ইহাদের অধিনায়ক ছিলেন। কমিশনর টেলর সাহেব 
পূর্বোক্ত বিশ্বাসের বশবন্তী হইয়! সিপাহীদিগের নিরম্ত্বীকরণ সঙ্গত বলিয়া মনে 
করিয়াছিলেন । বিহার প্রবানী ইউরোপীয়গন'ও নিরক্ত্ীকরণের পক্ষপাতী ছিলেন। 
কিন্তু গবর্ণর-স্লেনেরল সহস! তাহাদের ইচ্ছামত কার্যা করিতে উগ্চত 
হয়েন নাই । 

অনেকে মনে করিতে পাবেন যে, লর্ড কানিউ এস্লে ভ্রমে পতিত হইয়া 
ছিলেন ' দানাপুরের সিপাহীদিগকে দীর্ঘকাল অস্ত্রশস্ত্রে সঙ্জিত করিয়া রাখা 
সঙ্গত হয় নাই। ভ্রিহুতের নীলকরগণ আপন!দিগন্ক বিপদাপন্ন মনে করিয়া, 
উ বিপ্দ হইতে পরিত্রাণ পাইবার জনা গবর্ণমেণ্টের উপর নির্ভর করিয়া! রহিয়া- 
ছিলেন। দানাপুরের সিপাহীগণ নিবপ্লীক্কত হইলে ই'হাদের আশঙ্কা নিবারিত 
হইত । কিন্তু ভারতবর্ষের গবর্ণর-জেনেরণ এ সময়ে বাক্তিবিশেষের বা সম্প্রদ্ায়- 
বি:শষের দিকে দৃষ্টি রাখেন নাই | সমগ্র ভারতে শান্তিবিপান করাই তাহার 
প্রধান কর্তবোর মধো পরিগণিত ছিল । যে কার্ধো একতর সম্প্রদায়ের আশঙ্কা 
নবারিত হইলেও, সমগ্র প্রদেশের লোকের মধে অশান্তি ও উত্তেজনার 
আবিষ্ভাব হইতে পারে সে কার্য তাহার মনোযে।গের বিষয়ীভৃূত ছিল না। 
দানাপুরের সিপাহীগণ নিরস্ত্রীক্ত হইলে নীলকরগণ নিঃশঙ্ক €ইতে পারিতেন, 
কিন্ত ইহাতে সমগ্র বাঙ্গালায় আতঙ্কের বিস্তার হইত। বাঙ্গালায় ইউরোপীয়- 
সৈন্য অধিক ছিল ন।। ভিন্ন ভিন্ন সৈনিকনিবাঁদে কেবল সিপাহীরাই কোম্পা- 


১৮৩ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


নির প্রাধান্য রক্ষার জন্য নিয়েরজিত ছিল। লর্ড কানিঙ সাহাধ্যকারী ইউরোপীয় 
সৈনিকদলের আগমন প্রতীক্ষা করিতেছিলেন ; যদি এ সময়ে দানাপুরের 
সিপাহীগণ অস্ত্রশস্ত্র হইতে বিচ্যুত হইত, তাহা হইলে বাঙ্গালার অন্য অন্য 
স্কানের সিপাহীগণ ও ভাবিত যে, তাহাদের ও শীঘ্ব এ দশা ঘটবে । এ সময়ে 
তাহাণ! নিরম্ত্রীকরণ মাপনাদের সর্বনাশস।ধনের প্রধান পথ বলিয়া মনে করিত । 
তাহাদের বিশ্বাদ ছিল যে, নিরন্ত্রীকত হইলেই তাহারা ইংরেজ সৈনিকিগের 
হস্তে দলে দলে বন্য পশুর ন্যায় নিহত হইবে, অথবা সাগরের পারে কোন 
অপরিজ্ঞাত ও অদৃষ্টপূর্বব স্থানে অবরুদ্ধ থাকিবে । এইরূপ আশঙ্কার বিচলিত 
হইলে, তাহার! নিঃসন্দেহ ভয়াবহ বিপ্লব উপস্থিত করিত, এবং সমগ্র বাঙ্গাল! 
ইউরোপীয়দিগের শোণিতে র্জিত করিতে দৃঢ় প্রতিজ্ঞ হইয়া! উঠিত। নিরক্ত্ী- 
করণের এই বিষময় ফলে ভাগীপখীর উভয়তটবর্তী সমগ্র জনপদ ভয়াবহ বিপ্লবের 
সংঘাতে শ্রীনভ্রষ্ট হইত। 

লর্ড কানিঙ দানাপুরের সেনাপতির নিকটে যে সংবাদ পাইয়াছিলেন, 
তাহাতে তাহার দৃঢ় প্রত্যক্স ২ইয়াছিল যে, তথায় কোনরূপ গোলযোগের সম্ভাবনা 
নাই। সেনানায়ক লয়েড জুন মাসের প্রারন্তে তাহার নিকটে লিখিয়াছিলেন-__ 
“যদিও এখন শিপাহীদিগের রাজভভক্তির উপর কাহারও তাদুশ বিশ্বাস নাই, 
তথাপি আমার বিশ্বাস যে, যাবৎ কোনরূপ প্রলোভনের বিষর বা উত্তেজনার 
আবির্ভাব না হয়, তাবৎ এখান কার সিপাহীগণ প্রশান্তভাবে থাকিবে |” ইহার 
কিছু দ্দিন পরে উত্তেজন্রর ক।রণ ঘটির।ছিল, যেহেতু এ সমক্বে দানাপুরের 
সিপাহীগণ বারাণনীর পিপাহীদিগের নিরক্ত্রীকরণের সংবাদ পাইয়াছিল। কিন্ত 
প্র স্ময় বিনা গোলযোগে অতিবাহিত হয়। দানাপুরের সিপাহীগণ শান্তভাবে 
যথানির্দি্ট কার্য সম্পাদন করে। ইহার পর একবার প্রলোভনের বিষয় 
উপস্থিত হয় । ছাপরা এবং আর। হইতে পাটনার কলেক্টরির কাছারিতে ২০ লক্ষ, 
টাকা পছ'ছে। কিন্তু এই প্রলোভনে ও দানাপুরের সিপাহ্ীগণ বিচলিত হয় নাই 1 
তাহার! জুলাই মাসের প্রথমাদ্ধী পর্যন্ত শান্তভাবে আপনাদের কর্তব্য কার্ষে 
অভিনিবিষ্ট থাকিবে। এই সময়ে তাহারা রাজতক্তি কলঙ্কিত করিত্তে উদ্যত 
হয় নাই । এইকুপ প্রশান্তভাব 9 কর্তব্যানুরাগ দ্ব্শনে সেনানায়কের বিশ্বাদ, 
জন্মিয়াছিল যে, তাহার অধীন সিপাহীগণ নিমর্কের সম্মান রক্ষা করিবে 


পাটন৷ | ১৮১ 


উত্তেজনায় উন্মত্ত ব। অপরিহার্য প্রলোভনে অধীর ন! হইলে তাহারা সমুত্তেঞ্জিত 
স্বদেশীয়দিগের পথানুসরণ করিবে ন1। 

দানংপুরের সিপাহীগণ উত্তেজনার আবেগে গবর্ণমেণ্টের বিরুদ্ধে সমুখিত 
ন। হইলেও তাহাদের হৃদয়ে গভীর আশঙ্কার সঞ্চার হইয়াছিল । তাহারা মংবাদ 
পাইয়াছিল যে, জাহাজে অনেক ইউরোপীয় সৈন্য এ স্থানে পুছিবে। এই নকল 
সৈন্ত কেবল তাহাদের সর্বনাশসাধনের জন্তই উপঠিত হইবে । এই সংবাদ 
কে প্রচার করিয়াছিল, কোন্‌ স্থান হইতে ইহার উৎপত্তি হইস্াছিল, তাহ৷ জানা 
যায় নাই। সংবাদ অলীক হইলেও সিপাহীদ্িগের আশঙ্কা অন্তহিত হয় সাই। 
সেনাপতি এই নংবাদের অলীকত্ব প্রতিপন্ন করিতে সবিশেষ চেষ্টা করিয়াছিজেন। 
কিন্ত সিপাহী গণ সন্ত্ জনিত উদ্বেগ ও অশান্তি হইতে শিষ্কাত লাভ করে নাই। 
তাহারা আপাততঃ কোনরূপ গোলযোগ না করিলেও শান্তিনখের অধিকার 
হয় নাই; এবং কোম্পানির স্বদেশী নৈনিকদ্দিগকেও মিত্রভাবে নিরীক্ষণ 
করে নাই। 

পূর্বে উক্ত হইয়াছে যে, উপ্িত সময়ে টেলর সাহেব পাটনা বিভাগের 
কমিশনরের পদে প্রতিষ্ঠিত ছিলেন। তাহার যেরূপ কাধ)পটুতা, রাজ্য- 
ক্রান্ত বিষয়ে সেইরূপ অভিজ্ঞতা ছিল। কিন্তু তিনি সময়ে সময়ে সমবেদনা ও 
স্তায়পরতার সম্মান রক্ষা করিয়! চালতে ইচ্ছা করিতেন না। যে দেশে তিনি 
দীর্ঘকাল অবস্থিতি করিয়াছেন, সেই দেশের অধিবাসী[দিগের প্রকৃতি বঝিলেও 
তাহাদের প্রতি সমবেদনা গ্রদর্শনে উন্ুখ হইতেন না। দয়ায় তাহার হৃদয় 
কোমল হয় নাই। মাস্তক্ষের শক্তিতে উন্নত হইলেও ভিনি হৃদয়ের শক্তির 
অভাবে কঠে।রতার পরিচয় দিতেন. যখন বিহারের ইউরোপীয়দিগের মধ্যে 
আতঙ্ক জন্মিয়াছিল, মুপলমান অধিবাসীদিগের মধ্যে উত্তেজনার নিদর্শন লক্ষিত 
হইয়াছিল, [সপাহীদ্দিগের মধো সন্ত্রাসের আবির্ভাব দেখা গিয়াছিল, তখন 
দেয়ানী ও সৈনিক কর্মুচারীদিগের মধো ধাহার! প্রধান ছিজেন, তাহাদের 
পরম্পরের মধ্যে কার্য প্রণালী সম্বন্ধে একতা থাকা উচিত ছিল। কিন্তু বিহারের 
উদ্ধতন কর্মমচারীদিগের মধো এইরূপ একতার কোন চিহ্ন লক্ষিত হয় নাই। 
ধাহার! সৈনিক ব্রত অবলম্বন করেন, অরাতিনিধন ধাহাদের গৌরবের লক্ষণ 
বলিয়। পরিগণিত হয়, নরশোনিতপাত ধাহাদের চিরাভাস্ত কার্যের মধো নিদ্দিষ্ট 


১৮২ সিপাহী যুদ্ধের ইতিহ।স। 


হইরা থাকে, তীহারা স্বভাবতঃ এইরূপ উত্তেজনার সময়ে ভারতবর্ষীয়দিগের 
জীবনকে অতি তুচ্ছ বোঁধ করিতে পারেন। পক্ষান্তরে যীহারা দেওয়ানী 
কার্যে ব্যাপূত থাকেন, রাজাশাসনসংক্রান্ত বিষয়ে দ্রয়1, সমবেদন! ও সর্বক্ষণ 
প্রশাস্তভাবের পরিচয় দেওয়! যাহাদের প্রধান কর্তবোর মধ পরিগণিত হয়, 
তাহার! স্বভাবতঃ নরহত্যায় বিরত থাকিয়া, আপনাদের হৃদয়ের কোমলতা 
প্রদর্শন করেন। কিন্তু উপস্থিত সময়ে বিহারে এ বিষয়ে বিপর্যয় লক্ষিত 
হইয়াছিল । দানাপুরের প্রধান সৈনিক কর্মচারী যখন ইউরোপীয় ও এতদ্দেশীয়- 
দিগের মধ্যে সভ্ভাব রক্ষা! করাই 'প্রধান লক্ষ্য বলিয়া স্থির করিয়াছিলেন, পাটনার 
প্রধান দেওয়ানী ক রচারী তখন পাত্রাপাত্র বিচার না করিয়, এতদ্দেশীয়্্বিগকে 
ফ'সিকাষ্ঠে বিলম্বিত করিতে দৃঢ় প্রতিজ্ঞ হইয়াছিলেন ! 

কমিশনর টেলর সাহেব যে বিভাগের শাসনকার্যে নিয়োজিত ছিলেন, 
তাহ! পাটনা, বিহার, শারণ শাহাবাদ, ত্রিহুত এবং চম্পারণ এই ছয়টি জেলায় 
বিভক্ত । এই ছয় জেলার সদর যথাক্রমে পাটন!, গয়।, ছাপরা, আরা, মজফ্ফরপুব্র 
এবং মতিহারী । এই নকল গ্থানে জজ, মাজিষ্টেট, কলের, অহিফেনবিভাগের 
এজেন্ট প্রল্ুতি রাজকীয় কর্ধচারিগণ থাকিতেন | ইহাদের অধীনে কারাগ।র 
ধন!গ।র,অহিফেনের গুদাম প্রভৃতি থাকিত । নগীবনামক অস্ত্রধারী পুলিশপ্রহরী 
এ সকল স্থানের তন্বাবধান করিত। পিপাহীগণ যুক্গোন্খ হইলে এই অস্ত্রধারী 
নজীবেরা যে, তাহাদের পথান্রলরণ করিবে ন।, তদ্িষর়ে কর্তপক্ষের ভাদুশ বিশ্বাস 
ছিল না। উন্তেজিত পিপাহাদ্রগের সহিত সম্মিলেত হইলে নজীবেরা অনায়াসে 
কারারুদ্ধ কযেদীদিগের শৃঙ্খলমোচন, ধনাগারবিলু্ন এখং এ বিভাগের সমগ্র 
খুষ্টধর্মাবলখখীর বিনাশগাধনে অসমর্থ হইত না । যখন দিল্লীর সংবাদ পাটনায় 
উপস্থিত হইল, পাটনা জেলার মুনলমান অধিবাসিগণ বখন জানিতে পারিল ষে, 
দিল্লী সিপাহীদিগের হস্তগত হইয়াছে, বৃদ্ধ মোগণভূপতি .পুনর্মার আপনার 
মহিমান্বিত বংশের সিংহাসনে প্রতিষ্ঠিত হইয়াছেন, ইংরেজদিগের অনেকে নিহত 
হইয়াছে, অনেকে জয়াশায় ;বিসর্জন দিয়া, স্থানান্তরে আত্মগোপন করিয়াছে, 
তখন তাহার! ফিরিঙ্গীর রাজত্বের খিলোপ অবশ্ন্তাবী মনে করিয়|, উত্তেজিত 
হইতে লাগিল। কমিশনরের সিঙ্ান্ত হহপ়াছিল যে, ঠাহার অধাঁন বিভাগের 
প্রায় সর্ধত্র এইরূপ উত্তেজনার সঞ্চার হহয়াছে। তিনি এবিষয় গবর্ণমেণ্টের 


পাটন৷ ১৮৩ 


গোচর কগিতে ত্রুট করিলেন না । দানাপুর হইতে সংবাদ উপস্থিত হইল যে, 
তত্রত্য সিপাহীগণ যুদ্ধোন্ুখ হইয়াছে । তাহারা শীঘ্র পাটনার অভিমুখে অগ্রসর 
হইবে । এই সংবাদে সমগ্র পাটনা যেন কোঁন অভ।বনীর শক্তিতে আন্দোলিত 
হইয়। উঠিপ। ইটউয়োপীয়গণ শশবাস্তে আম্মরক্ষার উপায় দেখিতে লাগিলেন। 
কমিশনর সাহেব ইউরোপায়দিগকে তাহার স্থবিস্তীত বাসগুৃহে আসিবার জন্য 
অনুরোধ করিয়া পাঠাইলেন। নিকটে বে সকল ইউরোপীয় বাস করিতেছিলেন, 
কমিশনর স্বয়ং তাহাদের বাটীতে গিয়া, এই বিষয় বলিলেন । সন্ধঠার পূর্বেই 
ইউরোপীয়গণ কমিশনরের গুহে আশ্ররর লইলেন। কেহ কেহ অহিফেনের 
গুদামে গিয়া আত্মরক্ষা করিতে লাগিলেন । এদিকে কমিশনরের গৃহের বিস্তৃত 
অঙ্গনভূমি শকট প্রভৃতি বিবিধ যান, শঘ) প্রভৃতি বিবিধ দ্রবো পরিপূর্ণ হইল । 
মহিলাগণ বাকুলভাবে আপনাদের দ্রব্যাদি লহয়া গুহে প্রবেশ করিলেন। 
ধাত্রীগণ সভয়চিন্বে আপনাদের রক্ষণীয় বালক্ধালিকাদিগের তত্বাবধান করিতে 
লাগিল। ইউরোপীয়গণ বিভীষি কায টদ্ত্রান্ত হইয়া, প্রাতমুহূর্তে দা'নাপুরের 
সংবাদ প্রতীক্ষা করিতে লাগিলেন। পাটনার প্রায় ১*০ শত মাইল দূরে 
মেজর হল্মেস্‌ নামক এক জন সেনানায়কের অধীনে ১২ গণিত অশ্বারোহী 
সৈনিকদল ছিল। 'এই দলের কতকগুলি সৈনিক পাটনায় অব্তিতি করিতোছল। 
ইহারা অশ্বে অধিষ্ঠিত ও অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হইয়া, ইউরোপীয়দিগের আশররস্থণ-_ 
এ অভিনব দুর্গের প্রধান প্রবেশদ্বার রক্ষা কগিতে লাগিল। নীলপরিচ্ছদধারী 
নজীবগণ গৃহের বহির্ভাগে সজ্জিত রহিল । ক্ষুমে সপ্ধা অতীত হইল। পুর্চন্দ্ 
নিম্মন আকাশে থাকিয়া, নিপ্ধকরজাল বিস্তার করিতে লাগিল: চন্দ্রালোক এরূপ 
উজ্জল ছিল যে, দূরস্থিত দ্রব্যাদি স্পষ্ট প্রত্যক্ষীভূত হইতে লাগিল । এই চন্দ্রা 
লোকে অঙ্গনমধ্যবর্তী উদ্ভানের বৃক্ষতলে মুক্তম্বভ;ব বালকবালিকাগণ খেলা 
করিয়া বেড়াইতে লাখিল। ইহারা আপনাদের জনকজননী ব৷ ধাত্রীর্দিগের 
হব্যাকুলতার কারণ বুঝিতে না পারিয়া, উতৎফুল্পভাবে তাহাদের প্রতি বিদ্রপ 
ক.রতে লাগল । কিন্তু স্নেহাম্পদ বালকবালিকার্দিগের গ্রমোদলীলাক্ন ইউ- 
রোপীয়গণ আমোদিত হইলেন না। তাহাদের হৃদয় হইতে সর্ধিধ্বংসকর 
বিপ্রবের চিত্রও অন্তহিত হইল না । পাটনার ৪ মাইল দূরে রটে, নামক এক 
জন সৈনিক প্রধানের অধীনে এক দল শিখনৈনিক ছিল। টেলর সাহেব ংহা- 


১৮৪ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


দ্বিগকে শীন্ত্ শীঘ্র পাটনায় আমিতে লিখিয়াছিলেন। ইউরোপীয়গণ উৎকণ্ঠিত 
চিত্তে ইহাদের আগমন প্রতীক্ষা করিতে লাগিলেন। ক্রমে রাত্রিশেষ হইল। 
উষাসম:গমে শশধরেব ন্িগ্কীলোক অন্তদ্ধান করিল। দানাপুরের উত্তেঞ্িত 
সিপাহীদিগের উপস্থিতির কোন নিদর্শন লক্ষিত হইল না। এদিকে রাটের 
অধীন শিথগণ আপিয়! পহুছিল। ইউরো গীয়গণ ইহাদের আগমনে আপনারদিগকে 
নিরাপদ ভাবিলেন এবং উতফুল্নভাবে কমিশনরের গৃহ পরিত্যাগ পুর্বক স্ব স্ব 
স্থানে প্রস্থান করিলেন । 

উপস্থিত সময়ে টেলর সাহেব য, সাহস ৪ কাধ্যতংপরতার পরিচয় দিয়- 
ছিলেন, তদ্বিষয়ে বোধ হয় মতদ্বৈধ হইতে পারে না। যখন তাহার স্বদেশীয়গণ 
বিপ্লবের বিভীষিকায় উদ্ভ্রান্ত হইয়া পড়িয়াছিলেন, তখন তিনি সাহস-সহকারে 
তাহাদিগকে অভয় দিয়াছিলেন। তাহার এই সাহস, উগ্ভম ও কর্মমপটুতা 
যদি কিয়দংশে দা ও সমবেদন্ার সহিত পদগিত হইত, তাহা হইলে তাহার 
কার্ধে কতৃপিক্ষ নিঃসন্দেহে সন্তেষ প্রকাশ করিতেন । কিন্তু টেলর সাহেব 
এই উত্তেজনার সময়ে শ্বয়ং এরূপ উন্তেজিত হইয়! উঠিক্নাছিলেন যে, তিনি 
যাহাদের শাসন 9 পালনকাধ্যে নিয়োজিত হইয়াছিলেন,তাহাদের প্রতি সমবেদন! 
ব৷ দয়া প্রদর্শনে উন্ুখ হয়েন নাই। পাটন! জেলার মুসলমান অধিবাসীদিগের 
মধ্যে অনেকে নিঃসন্দেহে উত্তেজিত হইয়।ছিল। অধোধা! ব্রিটিশ কোম্পানির 
অধিকারভূক্ত হইলে লক্ষৌবামীদিগের কেহ কেহ পাটনায় উপনিবিষ্ট হইয়া- 
ছিল। ব্রিটিশ কোম্পান্ব্র উপর ইহাদের ঘোরতর বিরক্তি বা ক্রোধের উদ্রেক 
হওয়া অসম্ভব নহে । আপনাদের হৃদর়নিহিত বিদ্বেষতাবের আতিশয্যে ইহার! 
যে, পাটনার মুদলমানদিগকে উত্তেজিত করিতে চেষ্টা করিবে, ইহা ও বোধ হয়, 
অসম্ভব ঘটবার মধ্যে গণনীয় নহে। কিন্তু এজন্য সমগ্র অধিবাসীর বিনাশ- 
সাধনে বদ্ধপরিকর হওয়া! কখনও ন্ায়পরতার বা সমদর্শিতার অন্ুমোদ্দিত হইতে 
পারে না। 

উপস্থিত বিষয় প্রসঙ্গে একটি ঘটনার উল্লেখ করা হইতেছে । জুন মাসের 
শেষভাগে ত্রিছুতের কর্তৃপক্ষের নিকটে সংবাদ উপস্থিত হইল যে, তাহাদের 
পুলিশের ওয়ারিস. আলি নানক এক জন জমাদার পাটনার উত্তেজিত মুঘলমান- 
দ্িগের সহিত গবর্ণমেণ্টের বিরুদ্ধে পত্র লেখালেখি করিতেছে । সংবাদ প্রাপ্রিমাত্র 


পাটনা। ১৮৫ 


কর্তৃপক্ষ এক জন তরুণবয়ন্ক ইংরেজ সিবিলিয়ান্‌ এবং কতিপয় ইংরেজ নীল- 
করকে ঘটনাস্থলে পাঠাইয়! দিলেন । ইহার! উপস্তিত হইয়া দেখিলেন যে, 
ওয়ারিস আলি, আলি করিম নামক এক জন ধনী মুসলমানের নিকটে ইংরেক- 
দিগের বিরুদে পত্র লিখিতেছে । কথিত আছে, এই আলি করিম ইংরেজ 
গবর্ণমেন্টের উপর নিরতিশয় অসন্তুষ্ট ছিলেন। গয়া এবং পাটনার মধ্যবর্তী 
পথের কোন স্থানে তিনি অবস্থিতি করিতেন । তাহার যেরূপ সম্পত্তি, সেইরূপ 
ক্ষমতা ও প্রাধান্ত (ছল। যাহা হউক, ওয়ারিস আলি ধৃ৬ ও অবরুদ্ধ হইল। 
অবিলম্বে তাহার আযুস্কাল পূণ হইয়৷ আসিল । সে যখন বধাভূমিতে নীত হইয়া 
ফাসিক'ষ্ঠে আত্মবিসজ্জনে উদ্ভত হয়, তখন উচ্চৈঃস্বরে বলিয়াছিল “যদি 
এখানে দিল্লীর অধিপতির কোন আত্মীয় থাকেন, তাহা হইলে তিনি শীগ্ 
আমিরা আমার সাহায্য করুন 1” 

বিশ্বাসঘাতক ওয়ারিম্‌ আলি দেহত্যাগ কাঁরল। তাহার সমস্ত কাগজপএ 
কমিশনরের হস্তগত হইল । কমিশনর এখন আলি করিমকে অবরুদ্ধ করিতে 
উদ্ভত হইলেন। পাটনার মাজিষ্ট্রেট সাহেব এবং কাঞ্চেন রাটে। কতিপয় শিখ 
ও দশ জন মওয়ার লইয়া, এই ভদ্দেশে যাএা করিলেন, কিন্তু ইহারা আলি 
করিমকে ধরিতে পারিলেন না। আল করিম ইহাদের উপস্থিতির পূর্বেই 
হাতীতে চড়িয়। পলায়ন করিলেন। মাজিষ্্রেটের সমভিবাহারী সৈন্ত সাহার 
পশ্চাদ্ধাৰিত হইল। মাজিষ্রেট স্বয়ং ঘোড়ার পরিবর্তে একায় চড়িস়া! যাত্রা! 
করিলেন। আলি করিম হস্তীতে ছিলেন, শাহার হস্ত্রী শন্তক্ষেত্র দিয়! ক্রতগাতি 
প্রস্থান করিল। কিন্তু মাজিপ্রেটের এক। এ ক্ষেত্র দিয়া সহজে অগ্রনর হইতে 
পারিল না। কমিশনর টেলার সাহেব লিখিয়াছেন যে, এ সময় স্থানীয় লোকে 
ইংরেজ কশ্মচারীদিগের কোনরূপ সাহায্য করে নাই। তাহার! পলাতকের প্রতি 
সমবেদন| 'পকাশ করিয়াছিল ।* উপস্থিত সময়ে রাজপুরুষগণ এই' স্থানের সমগ্র 
অধিবামীকে আপনার্দের বিপক্ষশ্রেণীতে নিবেশিত করাতে কিরূপ বিষময় ফলের 
উৎপত্তি হইয়াছিল, তাহা! কমিশনরের উক্তিতে পরিস্ফুট হইতেছে। তীহার৷ 
সদম্বভাব প্রদর্শন করিলে স্থানীয় লোকে তাহাদের প্রতি অনুরাগ প্রকাশ করিত 


47716, £১2116. 0৮254১১1, 5৩৬৭ 
১ 


১৮৬ সিপাহীযুদ্ধের ঈতিভাস। 


এবং সর্দক্ষণ তীাহ!দের সাহাষা করিতে উদ্ধত থাকিত যদি অধিবাদিগণ 
ইংরেজদিগের প্রতি বিরক্তি প্রকাশ করিয়া থাকে তাহা! হইলে ইংরেজ রাজপুরুষ” 
দিগের কাঠার বাবহারেই যে, সেই বিক্লাগের উৎপত্তি হুইয়াছিল তদ্দিষয়ে বোধ 
হয় সন্দেই করিবার কোন কারণ না“ । যা হউক. পাটনার মাজিষ্ট্রেট আলি 
করিমকে ধরিতে পারিলেন না ॥। তিনি নিরতিশয় পরিশ্বান্ত ও হতোদাম হইয়া 
ফিরিয়া মাসিলেন। আলি করিমের সম্পত্তি অধিকৃহ এবং তাহার মস্তকের 
বন্য ০০০ টাক পারিতোধষিকদা!নের ঘেষণ। প্রশরিত হইল । 

'এদ্িকে পাটন! সহরে নানাৰপ গোলযোগ ঘটিল। এই স্থানে ধর্মোন্বত্ 
সম্পণ্তশালী এর়াহাবগণ অবপ্ঠিতি করিতেছিলেন। এন স্তানের মুনলম নগণ 
সাতশয় উত্তেজিত হইয়া উঠিয়াছিল। এই শ্রানের লোকে অপরের উদ্ভে- 
জনায় অধীর হইয়া ফিরিঙ্ীদিগকে নিকফ্াশিত করিবার জঙন্ত আপনাদের সাহস 
ও পরাক্রম প্রকাশের নুযোগ প্রতীক্ষা কারতেছিল। কামিশনর টেলর সাহেব 
«ই সময়ে কর্মক্ষেত্রে আপনার অধীরতার পরিচয় দিয়া, পাটনার মুসলমান" 
দিগকে অধিকতর চনে জন কিয়! তুলিয়াছিলেন। পাটনার অধিবাসীর্দিগকে 
বন্য শ্বাপদের স্যাক্স মুত্যুমুখে পাতিত করাই তাহার অবলম্বিত নীতির এ্রধান 
ঈদ্বেশ্য [ছল । কমিশনরের ক্ষিপ্রকারিতায় এই উদ্দোগ্ত অনেকাংশে সফল 
হইয়াছিল। কমমিশনর ভবিষ্যতের দিকে দূকপাত করেন নাই; পূর্বাপর 
বিবেচনা করিয়া! ধীরভাবে কারণ করিতে ও উদাত হয়েন নাই । আপনার দক্ষিণে 
ও বামে, যাহাকে পাওুয়ু যায়, তাহাকে ফাসিকাষ্ঠে বিলম্বিত করা নিঃসন্দেহ 
অসসাহদিকতা, অসমীক্ষাকারিতার ৭ নিরতিশয় কঠোরতার কার্য । টেলর 
সাহেব সপস্থিত পময়ে এইরূপ অসংসাহসী, অসমীক্ষ্যকারী 'ও কঠোরপ্রককতি 
হইয়াছিলেন : পাটনার কোন মুনলমান অধিবাসী এ সময়ে আপনাকে নিরাপদ 
মনে করে নাই । কোন যুমলমান অধিবাপীর অদৃষ্টে এ স্ময়ে শান্তিস্ুথ ঘটে 
নাই; কমিশনরের যথেচ্ছাচারে সকলেই উদ্বিগ্ন, সকলেই ভীত এবং সকলেই 
আপনাদের জীবন, সম্পন্তি ও আত্মীয়গণের রক্ষায় হতাশ হইয়া পড়িল। 
কাণয়াজ্ের বিস্তৃত ক্ষেত্র বধানুমিতে পরিণত হইল। উহাতে প্রকাণ্ড ফাস- 
কাঁ্ঠ স্থাপিত হইয়!, অধিণাসীদ্দিগকে গভীর আশঙ্কায় আত্মহারা করিয়। তুলিল। 
এক জনের পর আর এক জন ধৃত ও অবরুদ্ধ হুইতে লাগিল। অধিবাসিগণ 


পাটন। । ১৮৭ 


সর্বক্ষণ আপনাদ্িগকে বিপত্তিজালে পরিবোষ্টত বপিয়া মনে করিতে লাগিল। 
কে কখন কমিশনরের আদেশে অবরুন্ধ হয়, তাহা কেহই জানিতে পাগল না । 
সকলেই অপনাদ্দিগকে বিনষ্টপ্র।'র ও হতস বধ পরার ভাবিতে লাগন। সমগ্র 
অধিবাসীকে রাত্র ৯টার পর স্ব স্ব গৃহে থাকিবার জন্ত আদেশ দেওয়া হইশ। 
নিণীথকালে 'অনেক বিধস্ত ও রাজভঞ্ প্রজা প্রতিহিংসাপর ভৃতা বা বিশ্বাস- 
ঘতক গ্ঞাতি কুটুর্ঘদিগের চক্রান্তে আপণাদের আধ।সগৃহে অবরুৰ হইতে লাগিল। 
কমিশনরের ধথেচ্ছাচারে ন্বপ্রকার বিধিব।বা কিরখকালের পঞ্চ অন্তহিত 
হইল । কমিশনর কফেবণ প্রকাশ্ত ভাবে অধিবানীধিগকে অবরুদ্ধ করিবার মাদেশ 
প্রচার কারলেন না, আপনার দুরভিপান্ধ অপ্রকাগ্তভাবে র|খিরা ৪, কৌশপ- 
2হকারে মুসলনানপদ্প্রদায়ের নম্ম।নিত ব্যজ্দ্বিগকে দিশীড়িত করিতে লাগ- 
নেন। এ গলে এইরূপ একটি ঘটনা বণিত হইতেছে। 

পানা সহঞে পাহ “হমুদ হুশেন, অহম্মদ উল্লা এবং ওস(জ্উল্হকৃ, “ই 
তিন জন মৌলবী ।ছলেন। ইহারা আপন।দের চিরন্তন এ.থ. অন্ুস।রে ধয়োপ- 
দেশ (দিভেন। মুপনমানসমাজে ইহাদের গ্রভৃত নম্মান ছিল। বহুলংখ্যক অগ্চর 
ইহাদের শ্ুত্রষা ও আদেশপাপনের জঙ্ঘ সর্ধদ। এ্রপ্তত থাকিত। মুনলমান- 
দিগের মধো কেহহ ই'খাদের প্রতি অশ্রন্ধা কাশ । ইহাদের ক্ষমা ও 
খ্রাধান্। বিলোপ্রে চেষ্টা কাগতেন না। ইহারা গবর্ণমণ্টের বিরুদ্ধে ষড়যন্ত্র 
কারতেছেন খশিয়।, কমিশনর সাহে পঞ্জেপ্ধ হয়েন , তিনি অবিলম্বে ইহাদিগকে 
অবকন্ধ কারতে দৃঢ় তিজ্ঞ হুইয়া উঠেন। দৈনিকপুঞ্ষগণ সাধারণের স্মক্ষে 
এই ধর্মপপায়ণ ব্যক্তদিগ:ক অবরুদ্ধ করিলে গহত্রের সমগ্র অধিবাণী নিরতি শয় 
উত্তেজিত হইয়া উঠিতে পারে, এই আশঙ্কায় কমিশনর সাহে মৌণবীদ্দিগকে 
ধর্ূপে অব 7 করিতে ইচ্ছা করিলেন না) ঠি।ন এ সঞ্ধে 'খচিত্র কৌশলজাল 
বস্তার করিলেন। তাহার আদেশে রাজকীয় কাযোর আলোচন।র জন স্থানায় 
সন্ত্রণ্ত ব্যক্তািদগের নামে আনন্ত্রপত্র প্রচার হহল। ণ্ত তিন অল 
মে।লব।ও আশান্ত্রত হইলেন। আমান্্তগণ না্দষ্ট সময়ে কমিশনরের গৃহে 
সমাগত ইইলেন। নকলে যথগ্ানে ওপাখছ হহণে কমিশনর সাহেব আপনর 
সংচরবগের সঞঙ্তি সেই গৃহে উপাস্থৃত হইলেন। তাহার সঙ্গে কতিপগ 
সৈনিকপুরুষে+ও সমাগম হইখ।। অনণগ্তর আমানত ব্যাক্তগণের সহিত উপস্থিত 


১৮৮ [সপাহীযুদ্ধের হাতহাস। 


বিপ্লব সম্বন্ধে কথোপকথন হুইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ইহারা কমিশনরের 
নিকটে বিদায় গ্রহণ কারপেন। ইহাদের সঙ্গে পূর্বোক্ত মৌলবীগণ 
বিদায়গ্রহণে উদ্যত হইলে কমিশনর সাহেব তাহাদিগকে কিয়তৎক্ষণ অপেক্ষা 
করিতে কহিলেন। ম্ৃতরাং মৌলবীগণ বাঙ নিষ্পত্তি না করিয়৷ নির্দিষ্ট 
স্থানে ডপবিষ্ট রহিলেন ! তাহাদের মনে নানারূপ আশঙ্কা হইতে লাগিল। 
কিন্তু তাহারা! কমিশনর টেলর সাহেবের অন্থরোধলজ্ঘনে সাহসী হইলেন ন|। 
কিয়তক্ষণ পরে কমিশনর তাহা।দগকে কহিলেন যে, যাবৎ উপস্থিত গোলষোগের 
শান্তি ন! হয়, তাবৎ তিনি সাধারণের মঙ্গলের জন্য তাহাদিগকে অবরুদ্ধভাবে 
রাখিতে ইচ্ছা করিতেছেন। কমিশনরের কথায় মৌলবাগণ আপনাদের 
স্বভাবসিদ্ধ ধীরতা ও প্রশান্তভাবে বিসজ্জন দিলেন না। তাহারা গন্ভতীরভাবে 
ও যথোচিত সম্মানসহকারে কমিশনর সাহেবকে কহিলেন--“আপনার যেরূপ 
অত্যধিক দয়া, সেইরূপ অভিজ্ঞতা | আপান যে আদেশ করিতেছেন, তাহ 
আপনার্দের পক্ষে সবিশেষ মগগলকর | আমাদের শত্রবর্গ আর আমাদের 
বিপক্ষে মিথ্যা অভিযোগ উপস্থিত করিতে পারিবে না» কমিশনর সাহেব 
তাহাদের ন্যায় ধীরভাবে উত্তর করিলেন-_“যাহা আপনাদের নিকটে ভাল, 
তাহা আমারও মনঃপৃত।” অনন্তর সহান্তমুখে অভিবাদনের পর এই নিরপরাধ 
ও নিরতিশয় দুর্দশাগ্রস্ত মৌলবাত্রয় স্ব স্ব পান্থীতে আরোহণ করিলেন। 
কতিপয় সশস্ত্র শিখ সৈনিকপুরুষ তাহাদের পাঙ্ধীর সহিত গমন করিল। 
এইরূপে কাহার! অন্ত্রধাক্ট প্রহরিগণে পরিবেষ্টিত হইয়া, সার্কিট হাউসে অবরুদ্ধ 
রহিলেন। হয় ত ফঁসিকাষ্ঠে 'প্রাণলিসর্জন করিতে হইবে, এইরূপ দুশ্চিন্তাও 
সময়ে সময়ে তীহাদ্দিগকে আন্দোলিত করিতে লাগিল, ' অন্ততম মৌলবী 
অহম্মদ উল্লার পিতা মৌলবী ইলাহি বকৃস জীবিত ছিলেন। ইনি অতিশয় 
বদ্ধ ও অন্ধ ছিলেন বলিয়া, কমিশনর সাহেব ইহাকে অবরুদ্ধ করেন নাই । 
টেলর সাহেব ভাবিয়াছিলেন যে, ইহাদের কেহই তাহাদের বিপক্ষতাচরণে 
সাহসী হইবেন না। মৌলবী অহম্মদ উল্লা যখন অবরুদ্ধ হইয়া, কমিশনরের 
নিকটে বিদায় গ্রহণ করেন, তখন কমিশনর তাহাকে বলিয়াছিলেন-_“মনে 
রাখিবেন, আমি আপনার পিতাকে অবরুদ্ধ করিলাম না। কিন্তু তাহার 


পাটন৷ ১৮৯ 


জীবন আপনার হস্তে এবং আপনার জীবন তাহার হস্তে রহিম্বাছে ৷” 
ইহাতে স্পষ্ট বোধ হয়, টেলার সাহেধ পুত্রের দোষে বৃদ্ধ পিতার এবং বৃদ্ধ পিতার 
দোষে পুজের জীবননাশে কৃতসঙ্কর্ন ছিলেন। 

এই ঘটনার এক বৎসর পরে কমিশনর সাহেব গব্ধ সহকারে িথিয়া- 
ছিলেন যে, তিন জন উত্ত মৌলবাকে অবরুদ্ধ করিবার জন্ত যে নীতি 
অবলম্বন করিয়৷ছিলেন, তাহাতে সম্পূর্ণরূপে সুফল লাভ হুইয়াছিল।* একটি 
ইংরেজ রাজপুরুষ।তন জন সন্্রান্ত মুসলমানের সাহত 'এইরূপ ঝ)বহার করিয়া, 
আত্মগঞ্ধ প্রকাশ করিয়া গিয়াছেন। যদি ইংরেজাদগের সম্বন্ধে শ্ররূপ নীতি 
অবলধিত হইত, তাহ! হইলে, বোধ ভয়, উহার বর্ণনা ইংরেজের হস্তে রূপান্তর 
পরিগ্রহ রিত। সপাহীঘুদ্ধের ইতিহাসলেখক কে সাহেব এ সম্বন্ধে উল্লেখ 
করিয়াছেন- “সন্তান্ত ব্যক্তি.দগকে বদ্ধুভাবে নিমন্ত্রিত করিয়।, ষিনি এরূপ বাব- 
হার ক।রতে পারেন, তাহাকে বিশ্বাসঘাতকের তুল্য ন। বলিয়া, প্রকৃত বিশ্বাস- 
ঘাতক বলাই অধিকতর সঙ্গত। বদ্দি মৌলব।গণ কোনরূপে বাধ! দিতে অগ্রসর 
হইতেন, তাহা ঝইলে বোধ হয়, তরবারির আঘাতে তাহাদের মস্তক বিচ্ছিন্ন 
হইত । স্তার উইলিগম মাক্নাটনের হতাাকাণ্ডে সদ্দার মহম্মদ অকবৰর খাঁর বিষয় 
আমি যেরূপ ভাষায় বণন1 করিয়াছি, মুসলমান এতিহাসিক, টেলর সাহেবের 
অবলঘ্বিত ীতির [বষয় নিঃশন্দেহ সেই ভাষায় বর্ণনা করিবেন।”+ কে 
সাহেবের এই উক্তি অপর এক জন এতিহাসিকের সহনার হয় নাই। এই 
এতিহাপিক কমিশনর টেলর সাহেবের পক্ষসমর্থনের জন্য অগ্রানভাবে লিখিয়া- 
ছেন -“মহনম্মদ অকবর এবং গ্রার উইলিয়ম মাঝুনাটন, ছুইটি বিভিন্ন জাতির 
প্রতিনিধা ছিলেন । এই দ্ুই জাতির একটির সাহত আর একটি যুদ্ধে বঝাপৃত 
ছিল। মহম্মদ আকবর নিমন্ত্রিত ইংরেজ প্রতিনিধির জীবনরক্ষায় প্রতিশ্রুত 
হইলেও তাহাকে গুলি কারয়া বধ করেন। পক্ষান্তরে টেলর সাহেব 
দেশাধিপতির গ্রতিনিধিস্বরূপ ছিলেন। মৌলবীগণ এই অধিপতির প্রজা । 
ইহারা নিমন্ত্রিত হঝেন নাই । রাজকীনর আদেশ শুনিতেই ই'হার৷ কমিশনরের 
গৃহে উপস্থিত হইয়ছিলেন। রাজকীয় আদেশ অনুসারেই ইহারা অবরুদ্ধ 


॥৭ 17227) 20/70/1557 1. 52. 
11027052700 1747. 1794. 27112. ১১৪৭, 


১৯০ 'সিপাহীযুদ্ধের ইতিহাস । 


হয়েন।'” * ইতিহাসলেখকের এই যুক্তি বোধ হয়, সহ্ৃদয়সমাজে পরিগৃহীত : 
হইবে না। মৌলবীগণ নিঃসন্দেহ ব্রিটিশ গব্ণমেন্টের প্রজা ছিলেন। কিন্তু 
প্রজার সহিত বিশ্বাসঘাতকতা করা ব্রিটশ গবর্ণমেণ্টের প্রতিনিধির কর্তব্যের 
মধ্ো পরিগণিত নহে। বিপদের আশঙ্কা হইলে টেলর সাহেব চত্রান্ত না 
করিয়া ও, মৌলবীদিগকে অবরুদ্ধ করিতে পারিতেন। কিন্তু তিনি বিশ্বস্ততার 
ভাণ করিয়া তাহাদিগকে স্বকীয় গৃহে আহ্বান করেন। এই স্থত্রে অপরাপর 
সন্ত্রান্ত ব্যক্তিও আমন্ত্রিত হয়েন। হ'হার! সকলেই ভাবিয়াছিলেন যে, কমিশনর 
সাহেব রাজকীয় কার্য সম্বন্ধে পরামর্শ করিবার জ্ন্তই ইহাদের আমন্ত্রণ 
করিয়াছেন। ম্থতরাং সকলেই কমিশনরের উপর বিশ্বাস করিয়া, তাহার গৃহে 
উপণীত হয়েন। শেষে একটি প্রধান বিভাগের কমিশনর--ব্রিটিশ গবর্ণমেন্টের 
প্রতিনিধি প্রজালে!কের 'প্রতি বিশ্বাসঘাতকতার একশেষ প্রদণন করেন। যে 
বিশ্বাসঘাতকতায় তেজস্বী আফগান কলঙ্কিত হইগ্নাছেন, সেই বিথাসঘাত কতা য় 
টেলর সাহেবের কার্যও কলষ্কিত হহতে পারে। অপ্রতিবিধেয় [বপদের 
সময়ে লোকের জীবন ও সম্পত্তিরক্ষার জন্য সময়ে সময়ে এরূপ কাধ্য 
নীতিসঙ্গত হইতে পারে। কিন্তু কমিণশনর ধাহ।দগকে অবরুদ্ধ করিয়াছিলেন, 
তাহাদের জন্যই যে, সাধারণের জীবন ও সম্পত্তি খ্ররূপ বিদ্বসন্কুল হইয়াছিল, 
তদ্ধিষয়ে কোন প্রমাণ প্রদশিত হয় নাই। কোনরূপ প্রমাণের বলে ব্রি/শ 
রাজপুরুষের কার্য এ সময়ে বিপান্তনিবারণের অনুকূল বলিয়া পপ্রাঙপন্ন 
হয় নাই। 

কমিশনর টেগর ম'হেবের নীতি হইতে যতই স্ুফলের উৎপত্তি হউক না 
কেন, তন্বার! পাটনার লোকের মধ্যে যে শাস্তি অব্যাহত থা্ডে নাই, পরবর্তী 
ঘটনা তাহা সপ্রমাণ করিতেছে । মৌলবীদিগের অবরোধের পরে পাটনার 
অধিবাসীদিগকে নিরস্ব করিবার চেষ্টা হয়। এই চেষ্টা সম্পূর্ণরূপে ফলবতী হয় 
নাই । অনেকের অস্ত্রশস্ত্র সংগৃহীত হয় বটে, কিন্ত অনেকে উহা! গোপন করিয়া 
রাখে। এহ নকল কাধ্যে ধর্মোন্মন্ত মুনলমানদিগের হৃদয়ে আঘাত লাগিল। 
তাহার! আপনাদের পবিভ্রশ্বভাব ধর্মযাজকদিগকে কমিশনর সাহেবের বিশ্বাস- 


+ 11216507%) 17207127117), 791. 1, 1. 53. 


পাটনা । ১৯১ 


ঘাতকতায় অবরুদ্ধ হইতে দেখিল। কমিশনরের আদেশে তাহাদের অন্ত্রাদি 
অপপারিত হইতে লাগিল । সুতরাং তাহার! স্থির থাকিতে পারিল না। 
তাহাদের প্রশাস্তভাব অন্তহিত হইল। ৩রা জুলাই সন্ধ্যাকালে তাহারা আপনা- 
দের হরিঘর্ণ পতক! উড়াইয়া, প্রকাম্ত পথে বহির্গত হইল, এবং ঢেড়া পিটায়। 
অপরাপর স্বধশ্নীবলহ্বীকে তাহাদের দলভুক্ত গুইতে কহিল। অবিলম্বে অস্ত্রধারী 
শিখগণ তাগাদের 'বরুদ্ধে অগ্রদর হইতে লাগিল। সবিশেষ সত্বরতাসহকারে 
ইউরোপায় সৈম্ত পাঠাইবার জন্যও দানাপুরে সংবংদ প্রেরিত হইল। এই 
সময়ে অহিফেনবিভাগের ডাক্তার লায়াল নামক এক জন কন্মচারী উত্তেজিত 
মুঘলমানাদিগকে শান্ত করিবার জগ্ত অশ্বারোহণে অগ্রসর হইলেন ; কিন্তু ঠাহার 
উদ্দেশ্ত ফল হইল না। ঘটনাস্থলে উপস্থি ৩ হইবামাত্র মুনলমানদ্গের গালর 
আঘ(তে তাহার গ্রাণবিয়োগ হইল । ইহার মধে; শিথসৈম্ত উপস্থিত হওয়াতে 
উত্তেজিত নোকের দল ভাঙ্গা গেল। তাহারা ইতস্ততঃ ধা!বত হইয়া, আত্ম- 
গোপন করিল। অনতিবিলম্বে নগরে পুনব্বার শান্তি হাপত হহল। 

ইহার পর কয়েক দিনের মধ্যে, পুর্বোক্ত গোলযোগে পিপ্রথাকা অপরাধে 
কয়েক ব্যক্তি, ধৃত হহল। ইহাদের মধে পীর আলি নামক এক জন পুস্তক 
ব্যবসান্নী ছিল। এই ব্যক্তির আদি থাসস্থান লক্ষৌতে ছিল। পীর আলি 
আপনাদের জাতীয় সাহিত্যের আণোচনা করিয়া, ক্য়িদংশে মার্জিতবুদ্ধি 'ও 
আভজ্ঞতাসম্পন্ন হইয়াছিল বটে, [কন্ত ইহাতে তাহার উদ্ধত প্রকৃতির পরিবর্তন 
ঘটে নাহ। কথিত আছে, পার আলি যেরপ সাহসী ও দৃঢ়তাসম্পন্ন, সেইরূপ 
ফ.গালাবদেষী ছিল। উপস্থিত গোলযোগের সময়ে লক্ষৌর উত্তেজত মুললমান- 
দিগের সহিত ব্রিটিশগবর্ণমেণ্টের বিরুদ্ধে পত্র লেখালেখি করিতেও ইহার ওদাস্ত 
হয় নাই। পাটনার কর্তণক্ষের বিশ্বাস জান্মযাছল যে, এহ ব্যক্তির বন্দুকের 
গুলিতে ডাক্তার লায়ালের প্রাণাবয়োগ হয়। স্থতরাং পার আলি বিচারে 
নস্কাত লাভ করে নাই । তাহার প্রাণদণ্ডের আদেশ হয়। সে যখন কমিশনর 
টেলর সাহেব এবং অপরাপর ইংরেজের সমক্ষে আনীত হয়, তখন তাহার হস্ত- 
পদ কঠিন লৌহশৃঙ্ঘলে দৃঢর্ূপে আবদ্ধ ছিল ; তাঁহার পরিধেয় বস্ত্র ঘণ্মে আদ্র 
হইয়া! গিয়াছিল ; তাহার দেহের পার্থভাগে আঘাত লাগাতে শোণতআোত 
বহির্গত হইয়া তীয় ঘর্মাক্ত বস্ত্র রঞ্জিত করিয়াছিল। পীর আলি এই অবস্থায় 


১৯২ সিপাহীধুদ্ধের ইতিহা। 


কমিশনরের নিকট উপনীত হইলে, কমিশনর জিজ্ঞাসা করিলেন, নে উপস্থিত 
গোলযোগ সম্বন্ধে এমন কোন গোপনীয় সংবাদ দিতে পারে কি না যে, 
টাবর্ণমেন্ট সন্তুষ্ট হইয়া, তাহার প্রাণ রক্ষা কবিতে পারেন। কমিশনরের কথায় 
নগড়বদ্ধ, মুলণমান ব্যবসায়ী এরূপ সাহম, এরূপ দৃঢ়তা এবং এরূপ নির্ভীকভাব 
'দখাইল যে, সাহসী ও দৃঢ়তাসম্পন্ন ইংরেজও বোধ হয়, তদবস্থায় এরূপ অটল- 
ভাব দেখাইতে পারেন না। পার আলি গন্তীরভাবে উত্তর করিল,__“এমন 
কতকগুলি কার্য আছে যে, যাহার জন্য জীবনরক্ষার প্রয়োজন হয়; আবার 
এমন কতকগ্ল কাব্যও আছে, যাহার জন্য জীবনবিসর্জনের আবণ্তকত। দ্রেখা 
মায় ।” ইহার পর সে ইংরেজধিগের অত্যাচার) বিশেষতঃ কমিশনর সাহেবের 
'দীরাআ্বযের উল্লেখ কাঁরয়া কহিল,_-“আপনি আমার ফাঁসি দিতে পারেন, 
আমার গ্তাম্ অপর লোকেও 'প্রতিদ্দিন ফীসিকাষ্ঠে দেহত্যাগ করিতে পারে; 
কস্ত আমার স্থলে সহম্র সহ্ত্র ব্যক্তি দণ্ডায়মান হইবে । আপনার উদ্দোশ্ঠয 
কখনও সফল হইবে না।” 

অনন্তর পীর আলি যোড়হাতে ও সা।তশয় বিনীতভাবে কমিশনরকে 
কহিল,__''আমার কয়েকটি কথা জিজ্ঞান্ত আছে ।”” কামিশনর তাহাকে জিজ্ঞান্ত 
য় বলিতে অনুমতি দ্িলেন। পীর আলি জিজ্ঞাসা করিন,_-“আমার 
আবাসবাটী ?” কমিশনর উত্তর কাঁরলেন,_“ভূমিসাৎ হইবে ।” আমার 
সম্পত্তি? "'বাজেয়াপু হইবে ।৮ আমার সম্তানগণ ?” এই বার পার 
আলির ভাবান্তর ঘটল । ন্েহাম্পদ সন্তানদিগের নামে এই প্রথম ও শেষবার 
তাহার কথম্বরে কাতরভাবের অভিবাক্তি হহইল। কমিশনর জিজ্ঞাসা করিলেন, 
_-“সন্তানগণ কোথায় ?--"অযোধ্যায় ।”” পীর আলি বাম্পনিরুদ্ধ কণ্ঠে এই 
উত্তর দিল। কামশনর সেই প্রদেশের বর্তম!ন অবস্থার উল্লেখ পূর্বক এ বিষয়ে 
কোনরূপ অঙ্গীকার করিতে অসম্মত হইলেন। পীর আলি আর কোন কথা 
না৷ বলিয়া, যথোচিত সম্মানের সহিত অভিবাদন পূর্বক ধীরভাবে বধ্যভূমিতে 
গনন করিল।* আবলম্বে ফাসিকাষ্ঠে তাহার প্রাণবিয়োগ হইল। তাহার বাসগৃহ 
সমভূমিতে পারণত এবং তাহার সম্পাত্ত ব্রিটণ গবর্ণমেণ্টের অধিকৃত হহল। 


+:74167) £72£162. 072545. £6. 67. 


পাটনা ১৯৩ 


কিন্ত পীর আলি ধনী ছিল না। পূর্বপুর্রষাধিগ সম্পত্তিতে তাহার প্রসিদ্ধিং 
লাভ হয় নাই, কমিখনর টেলর সাহেবের বিশ্বাস জন্মিল যে, এই গোল- 
যোগের মূলে সহরের কোন ধনী প্লোক আছেন। উত্তেজিত ব্যক্তিগণ তাহার 
অর্থে আপনাদগকে বলসম্পন্ন বলিয়া মনে করিতেছে । পাটনায় লুৎফ, আলি 
নামক এক জন ধনী মহাজন ছিলেন । কমিশনর সাহেব তাহার উপর সন্দেহ 
করিতে লাগিলেন । ডাক্ত।র লায়ালের হত্যাকাণ্ডে লিপ্ত থাক] অপরাধে 
তাহার এক জন জমাদারের ফাঁসি হইয়াছিল। কথিত আছে যে, তিনি 
বারাণসীর এক জন উত্তেজিত সিপাহীকে আশ্রয় দিয়াছিলেন। পীর আলি এবং 
অপরাপর উত্তেজিত মুসলম।নগণ গবর্ণমেণ্টের বিপক্ষতাচরণের জন্য তীহার 
নিকটে টাক লইয়াছিল। স্ৃতরাং লুৎংফ. আলি কমিশনর সাহেবের হস্ত হইতে 
নিষ্কৃতিলাত করিতে পারিলেন না। পটনার মাজিষ্রেট সাহেব তাহাকে অবরুদ্ধ 
করিতে গমন করিলেন। এক জন ইংরেজ আফিসর কতিপয় শিখসৈন্ত লইয়া 
মাজিষ্টরেটের সঙ্গে গেলেন। মাজিষ্রেট সাহেব, লু.ফ. আলির নিকটে উপস্থিত 
হইয়া, স্তাহীকে কমিশনর সাহেবের আবাদগৃহে যাইতে কহিলেন। লুৎফর আলি 
কে:নরূপ আপত্তি না কয়া, তদাণ্ডে যাইবার জন্ত প্রস্তুত হইলেন। তিনি 
গাড়ি প্রস্তত করিতে আদেশ দ্রিলেন। কিন্ত এই সময়ে তাহার শকটচালক 
উপস্থিত ছিল না। তিনি এজন্ত বিলম্ব না করিয়া, মাজিষ্রেট প্রভৃতিকে 
গাড়িতে বসাইলেন, এবং আপনি শকটচালকের স্থানে উপবেশন পূর্বক গাড়ি 
চালাইনা, তাহার অবোধকারীদিগকে লইয়া, কমিশনরের গৃহদ্ধারে উপস্থিত 
হইলেন। লুৎফ. আলিকে এইরপ প্রশান্তভাবে ও সবিশেষ সত্বরতা সহকারে 
আত্মসদর্পণ করিতে দেখিয়া, মজিষ্েট গ্রভৃতির বিস্ময়ের অবধি রহিল না। 
সেসন জজ ফার্কুহর্সন্‌ সাহেবের নিকটে লুক, আলির বিচার হুইল । বিচারে 
কোনরূপ অপরাধ সগ্রমাণ না হওয়াতে লুংফ. আলি মুক্তিলাভ করিলেন। 
কমিখনর টেলর সাহেব ইহার শাস্তিবিধানের জন্ত সবিশেষ উদ্োগী ছিলেন। 
যাহাতে ইহার দণ্ড হয়, তদ্দিষয়ে তিনি সেসন জজের নিকটে পত্র লিখিতেও 
ক্রুটি করেন নাই। ইহাতে ফার্কুহর্সন্‌ সাহেব এরূপ বিরক্ত হয়েন যে, তিনি 
কমিশনরের লিখিত পত্রের সহিত এই বিচারসংক্রাস্ত সমস্ত বিষয় লেফটেনেণ্ট 
গবর্ণরের গোচর করেন। 

২৫ 


১৯৪ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


এইরূপ গোলযোগের পর পার্টনার মুসলমান অধিবাঁসিগণ অপেক্ষাকৃত 
শান্তভাবে রহিল। এদিকে জুলাই মাস পধ্যন্ত দানাপুরের সিপাহীদিগের মধোও 
কোন গোলযোগ রহিল না । কিন্তু এইরূপ শান্তির মধ্যেও নানাস্তান হইতে 
নানার়প সংবাদ উপস্থিত হওয়াতে দানাপুরের সিপাহীগণ উদ্বিগ্ন হইয়া উঠিতে 
লাগিল। দিল্লী সিপাহীদিগের অধিকারে ছিল। কানপুরে ইউরোপীয়গণ 
সিপাহীদিগের হস্তে নিহত হুইয়াছিল। লক্ষৌ দিপাহীদিগের আক্রমণে ক্রমে 
বিধ্বস্ত হইতেছিল। আগ্রা এবং উত্তরপশ্চিম প্রদেশের প্রায় সমগ্র স্থান 
সিপাহীযৃদ্ধের প্রধান ক্ষেত্র হইয়াছিল । এই সকল সংবাদ অনেক সময়ে অত- 
রঞ্জিতভাবে বিহারে উপস্থিত হইতে লাগিল। বিহারের লোকে এহ সংবাদে 
স্থির থাকিতে পারিল না। দানাপুরের পিপাহীগণও এই সবাণে নিরুদ্ধেগে 
রহিল না। যাহার! ইংরেজের বিচারে আপন।ধিগকে পূর্বতন অনিকার হইতে 
বিচাত বলিয়া মনে করিতেছিল, তাহারা এখন ল্ধোগ বুঝিয়া, কোম্পানির 
মুনুক বিধ্বংস করিবার অলীক কল্পনায় উন্মান্ত হইয়া উঠিল । 

জনয্লাধারণ ষখন এইরূপ উদ্বিগ্নভাবে ছিল, ক্ষমতাপ্রিয় লোকে খন এইরূপ 
উত্তেজিত হইয়া উঠিয়াছিল, তখন বিহারের অধিবাঁসিগণ উংস্থক্যদহকারে 
দানাপুরের সিপাহীিগের কার্যকলাপ পর্দ্যবেক্ষণ করিতেছিল : কিন্ত দানা- 
পুরের সিপাহীগণ এ পর্য্যন্ত শাস্তভাবে ছিল। তাহারা কোম্পানির বিরুদ্ধে 
অস্ত্রধারণ করে নাই। অধনায়কদিগের আদেশের বিরুদ্ধে কার্মা করিতেও 
তাহাদের প্রবৃত্তি হয় নাই৷ সর্বপ্রকার শৃঙ্খল! বিপর্যস্ত করিয়া ফেপিতেও 
তাহাদিগকে ব্যাপূত দেখা যায় নাই। শেষে ঘটনাক্রমে তাহাদের ভাবান্তর 
ঘটিল। তাহারা কর্তৃপক্ষের বুদ্ধির দোষে পূর্বাপর বিবেচনাশৃগ্ত হইয়া, 
কোম্পানির বিরুদ্ধে অস্ত্রধারণে উদ্ধত হইল। 

পূর্বে দানাপুরের দিপা হী্দিগকে নিরস্ত্র করিবার প্রস্তাব হইয়াছিল। বাঙ্গালার 
ইউরোপীয়গণ আগ্রহ্সহকারে গবর্ণমেপ্টকে এই গ্রস্তাব কার্যে পরিণত করিতে 
অনুরোধ করিয়াছিলেন। কিন্ত গবণমেণ্ট তখন প্রস্তাবানুসাঁবে কার্ধা করিতে 
ম্মত হয়েন নাই। এখন বাঞঙ্গালার ইউরোপীয়গণ এবিষয়ে পূর্ের স্তায় আগ্রহ 
প্রকাশ করিতে থাকেন। কর্তৃপক্ষও ইউরোপীয় বাবসায়ীদিগের উত্তেজনায় 
দানাপুরের বৃদ্ধ সেনাপতিকে যথাযোগা কার্ধ্য করিতে আদেশ দেন। ১৫ই 


দানাপুর। ১৯৫ 


জুলাই, পধান সেনাপতি দানাপুরের সেনানামকের নিকটে এক খানি গোপনীয় 
পত্র লিখেন। পত্রে টল্লেখ ছিল, মহারাণীর ৫গণিত ইইরোপীয় সৈন্য জাহাজে 
টচুড়া হইতে বারাণসীতে যাত্র! করিয়াছে । এই দলের অবশিষ্ট সৈম্ভ পর 
দিণ ভাহাজে যাঞ্া করিবে । সেনাপতি যদ্দ অপনার সিপাহীদিগের প্রতি 
সন্দিহান হয়েন, এবং তাহার মতে যদি প্র সকল পসৈনিল্কে নিরস্ত্র করিবার 
প্রয়োজন হয়, তাহা হইলে তিনি এই ইঈ্রোপীয় সৈনিক্িগকে কিয়ৎকালের 
জন্ত দানাপুরে রাখিতে পারেন । কিন্ত তাহাদিগকে যত নীঘ্ব পার! যায়, 
নির্দিষ্ট স্থনে পাঠাইয়া দিতে ভইবে। পত্র পাইয়া, দানাপুরের সেনাপতি সে 
সময়ে কোনবপ কার্য পণালী নিদ্ধারণ করিলেন না। পত্রপরাপ্তির পর 
কয়েক দিন পরধন্ত তিনি এ বিষয়ে টউদাসীনভাবে রহিলেন | 

২৪শে জুলাই সেনাপতি কার্ম্যক্ষেত্রে মবতীর্ণ হইলেন। বাঙ্গালা ই্ট- 
রোপীয়গণ দান।পূরের সিপাহীদিগকে নিরঙ্গ করিবার গ্রস্তাৰ করিয়াছিলেন । 
সেনাপতি স্বয়ং সিপাহীর্দিগকে পূর্ধের ন্যায় অশ্বশস্থ্বে সজ্জিত রাখিতে চাহিয়া- 
ছিলেন। তিনি এখনও আপনার সন্কল্প পরিত্যাগ করিলেন না। এখনও 
সিগাহীদ্দিগকে নিরক্ম কর! তাহার মতে সঙ্গত বলিয়া বোধ হইল না! সেনাপতি 
এখন উভয় মতের মধাবন্ভী কোন উপায়ে অবলম্বনে কতনিশ্চয় হইলেন । 
দুর্ভাগ্যকমে তিনি যে উপায় অবলম্বন করিলেন, তাহা হইতে বিষময় ফলের 
উংপান্ত হইল। দিপাহীগণ বন্দুকের ক্যাপ বাবহার করিতে না পারে, এজন্ত 
সেনাপতি সমুদয় ক্যাপ ইটবোপীয় সৈনিকদিগের অধিকারে রাখিতে ইচ্ছা 
করিলেন। ২৪শে জুলাই ৩৭গাণত ইউরোপীয় পদ্াতিদলের কতকগুলি 
সৈনিকপুরুষ দান।পুরে উপস্থিত হইল । * সেনাপতি এই ম্থরযোগে আপনার 
সঙ্কল্প অনুসারে কার্মা করিবার জন্টট পর দিন গ্রাতঃকালে ইউরোপীয় সৈনিক- 
দিগকে কাতয়'জের ক্ষেত্রে সমবেত হইতে আদেশ দিলেন। ২৫শে জুলাই, 
নির্দিষ্ট সময়ে ইউরোপীয় দৈনিকগণ কাওয়াজের ক্ষেতে সমবেত হইল; 
সৈ'নকদলের পার্খে কামানপরিচালকগণ অধিনায়কের আদেশ অনুপারে শ্রেণী- 
বন্ধভাবে দণ্ডায়মান রহিল। অস্াগার হইতে ইউ'রোপীন্ন সৈনিকনিবাসে 


« এই দল সিংহলম্বাপ হইতে কলিকাতায় আইসে ; »ৎপরে দানাপুরে উপস্থিত হয়। 


৯৯৬ সিপাহীযুদ্ধের ইতিহাঁস। 


ক্যাপ লইয়া যাইবার জন্য ছুই খানি গোরুর গাড়ি পাঠান হইল। অস্ত্রাগার 
ও ইউরোপীয় সৈনিকনিবাঁসের মধে সিপাহীদিগের আবাসগুহ ছিল। কাপ- 
বোঝাই গাড়ি যখন প্র সকল গৃছের পার্খশবভাগ দিয়া, সৈনিকনিবাঁসের দিকে 
যাইতে লাগিল, তখন সিপাহীগণ স্থির থাকিতে পারিল না। সহসা আপনাদের 
এইরূপ অবমানন। ও অধোগতিব নিদর্শন দেখিয়া, তাহার! ছুঃসহ মনোষাতনায় 
একান্ত অধীর হইয়া উঠিল। ৭ এবং ৮ গণিত সিপাহীদ্লের মধ্যে অধিকতর 
উত্তেজনার চিহ্ন পরিদৃষ্ট হইতে লাগিল। ৪০গণিত সিপাহীদল তখনও শাস্ত- 
ভাবে রহিল। তাহারা অন্ত ছুইদলের ন্তায় অধীরতার পরিচয় দিতে অগ্রসর 
হইল না। এই সময়ে উক্ত দুই উত্তেজিত দলের আফিসরগণ উপস্থিত হইয়া, 
সিপাহীদিগকে শান্ত করিলেন। এ দ্দিন আর কোনরূপ গোলযোগ ঘটিল 
না। আফিসারগণ প্রাতর্ভোজনের জন্ত আপনাদের আঁবাসগুষে গমন 
করিলেন। সেনাপতি আর একটি কার্য্যসম্পাদনের জন্ত আপনার অধীন 
অধিনায়কদিগকে আদেশ দিলেন। তিনি এই কার্য এত সামান্ট মনে করিয়া- 
ছিলেন যে, উহার সম্পাদন সমায় স্বয়ং উপস্থিত থাক! আবশ্তক বোধ করেন নাই। 

কিন্ত এই সামান্য কার্য হইতেই ঘোরতর অনিষ্টের উৎপত্তি হইল। 
সেনাপতি ধদ্দি অস্ত্রাগারে ক্যাপ স্থানাস্তরিত করিয়াই নিরস্ত থাকিতেন, তাহা 
হইলে বোধ হয়, সিপাহীগণ শাস্ততাবে থাকিত। যাহা হউক, সেনাপতি 
ছুই দল সিপাহীর উত্তেজনা দেখিয়া, যে সকল ক্যাপ সিপাহীদদিগকে দেওয়া 
হইয়াছিল, তৎসমুদয় ফিরাইয়া লইতে আদেশ দ্িলেন। সুতরাং প্র দিন বেলা 
১২ টাঁর সময়ে আবার কাওয়াজের ক্ষেত্রে সৈনিকপুরুষগণ সমবেত হইল। 
এতদ্দেশীয় আফিসাঁরগণ শীান্তভাবে মিষ্টকথায় আপন আপন দলের সিপাহী- 
দিগকে বুঝাইতে লাগিলেন বে, কর্তৃপক্ষ কেবল সাবধান হইবার জনা এইরূপ 
করিতেছেন। সমগ্র সিপাহীর প্রতি অবিশ্বাসপ্রযুক্ত এই কার্ধ্ের অনুষ্ঠান 
হয় নাই। আফিসারগণ মধুরবচনে আপনাদের বক্তা শেষ করিলেন। 
কিন্ত এ মাধুর্য্যে সিপাহীদিগের হৃদয় আকৃষ্ট হইল ন!। যখন সিপাহীদ্দিগকে 
ক্যাপ ফিরাইয়! দিতে বলা হইল, তখন ৭ ও ৮গণিত দল কোন দিকে দৃক্পাত 
না! করিয়!, কোম্পানির বিরুদ্ধে সমখিত হইল । তাহারা যে সকল ইউরোপীয়কে 
দেখিতে পাইল, তাহাদিগকেই গুলি করিয়া, স্থানান্তরে যাইতে উদ্ভত হইল। 


দানাপুর । ১৯৭ 


৪০গণিত দল এ সময়েও আপনাদের 'প্রশাত্তভাব হইতে বিচ্যুত হইল ন1। 
তাহারা 'এ সময়ে কার্য্যস্থলে আপনাদের কর্তব্যপ!লনে প্রস্তুত ছিল। 
এতদোশীয় 'ও ইউরোপীয় আফিমারগণ এবং কতকগুলি সিপাহী শ্রেণীবদ্ধ 
হইয়া, এইরূপ গোলযোগ দূর করিবার জন্ত প্রস্তুত হইল। ৪*গণিত দলের 
শান্তভাবে থকার সম্পূর্ণ সম্ভাবনা ছিল। কিন্তু ঘটনাচক্র অন্ত দিকে 
আবর্তিত হইল। কতিপয় ইউরোগীয় সৈনিক এই আকস্মিক গোঁলযোগে 
একান্ত উদ্ভ্রান্ত হইয়া, হাসপাতালের ছাদের উপর হইতে এই দলের উপর 
গুলিবৃষ্টি করিতে লাগিল। সুতরাং ৪০গণিত দলও আপনাদের বিপদ অবশ্ত- 
্তাবী বুঝিয়! ৭ ও ৮ গণিত দলের অন্ুবর্তী হইল! এইবপে তিন দূল সিপাহী 
আপনাদের সামরিক পরিচ্ছদ ফেলিয়া, কেবল অস্ত্াদি লইয়া, [দানাপুর 
পরিত্যাগ করিল । এদিকে বুদ্ধ সেনাপতি আপনার আবাসগৃহ হইতে দানা- 
পুরের প্রান্তস্থিত জাহ্ুবীর মধ্যবর্তী এক খাঁনি জাহাজে যাইয়া, অবস্থিতি 
করিতে লাগিলেন । 

এই সময়ে ঘটনাস্থলে সেনাপতির উপস্থিত থাক একান্ত আবশ্তক ছিল। 
কিন্তু সেনাপতি এই আবশ্তক বিষয়ে মনোষোগী হয়েন নাই। তিনি বৃদ্ধ 
ও কাক্ষম ছিলেন। বাতে তাহার দেহ শিথিল ও অবশ হইয়াছিল। তিনি 
ই/টিতে পারেন না। অশ্বারোহণে তাহার সামর্থ্য ছিল না। এই জন্য তিনি 
জাহাজে বসিয়া, নদীতটবস্তী সিপাহীদ্দিগের কার্ধাকলাঁপ পর্যাবেক্ষণ করাই উচিত 
মনে করিয়াছিলেন। তিনি স্বয়ং আপনার এই অক্ষমতার বিষয় প্রকাশ 
করিতেও সন্কুচিত হয়েন নাই। এসময়ে দানাপুরে একজন কর্মক্ষম সেনা- 
ন|য়ক উপস্থিত থাকিলে ভাল হইত । বিপদ শনিবার্ধ্য হইয়া উঠিয়াছিল। 
দিপাহীগণ অস্বার্দি লইয়া গবর্ণমেণ্টের বিরুদ্ধে সমুখিত হইয়াছিল। ইউরোপীয় 
সৈনি কগণ উদৃত্রান্ত হইয়া পড়িয়াছিল। কিন্তু এ সময়ে দানাপুরে কোন কর্মক্ষম 
অধিনায়কের আবির্ভাব হয় নাই। কোন অধিনায়ক ইউরোপীয় সৈনিক- 
দিগের শৃঙ্খলাবিধান এবং উচ্ছ্বঙ্খল ও ইতস্ততঃ ধাবিত সিপাহীর্দিগের গতিনিরোধ 
করিতে কর্মক্ষেত্রে গ্রবেশ করেন নাই। 

পলায়িত সিপাহীদ্দিগকে বাধ। দিতে ইউরোপীয় সৈনিকগণ সজ্জিত হইল। 
বর্যর আধির্ভাবে কাওয়াজের বিস্তৃত ক্ষেত্রের অধিকাংশ জলমগ্র হইয়াছিল । চারি 


১৯৮ সিপাহীযুন্ধের ইতিহাস। 


দিকের অধিকাংশ স্থল পন্ধলের আকার ধারণ করিয়াছিল। ইউরোপীয় সৈনিক- 
গণ সামরিক পরিচ্ছদে সজ্জিত ছিল ! তাহারা এই ভ'রী পোষাক লইয়া সহজে 
জলাভূমি পার হইতে পারিল না। এদিকে সিপাহীগণ সাম'রক পরিচ্ছদ আপন- 
দের দেহ ভারাক্রান্ত করে নাই । তার! কেবল অস্ত্রাদি লইয়া প্রস্থান করিষা- 
ছিল। সুতরাং জলময়, কর্দমাক্ত স্থানেও তাহাদের গতি ব্যাহত হইল না। তাহার! 
পশ্চাদ্ধাবিত ইউরোপীয় পৈনি কদিগঞক্চে ছাড়িয়া অবাধে নির্দিষ্ট স্থলে যাইতে 
লাগিল। ইউরোপীয়গণ তাহাদিগকে আক্রমণ করিবার সুবিধা! পাইল ন1। 
তাহাদের কার্ধা প্রণালী বিশৃঙ্খল ছিল । তাহাদের সেনাপতি অনুপস্থিত ছিলেন ' 
তাহাদের কোন অধিনায়কের উপর উপস্থিত বিষয়ের সম্পূর্ণ দান্িত্ব ছিল না। 
স্বতরাং উপস্থিত ক্ষেত্রে কি করিতে হইবে, তাহা কেহই ঠিক করিতে পারল 
না। এদিকে সিপাহীগণ সবিশেষ সত্বরত। সহকারে যাইতে লাগিল। কেহ 
কেহ না] বৃঝিয়া, গঙ্গার তটে গিয়া নৌকায় আরোহণ করাতে ইউরোপীয়দিগের 
গুলির আঘাতে দেহতাগ করিল। কিন্তু তাহাদের অধিকাংশই বিনা বাধায় 
শোণ নদের তটে উপনীত &ইল! তাহাদের পশ্চাছ্াগে কোন অস্বধারী শ্বেত 
পুরুষ ছিল না। তাহাদের সন্মুখেও স্থানীয় লোকে কোনরূপ বাধা দিতে 
অগ্রসর হইল না। তাহার। শোণ নদের তটে উপনীত হইয়া, বিনা গোল- 
যোগে নৌকা সংগ্রহ পুর্ক অপর তীরে স্টত্তীর্ণ হইল, এবং ভবিষ্মতের ট্পর 
নির্ভর করিয়া, বিনা বাধায় শাহাবাদের সদর শ্থান__আর।র আভমুখে ঘান্র 
করিল। 

ঘটনাক্রমে এক জর্ন বর্ষীয়ান ও তেজন্বী রাজপুত ভূম্যধিকারী এই উন্ভেজিত 
সিপাহীদিগের প্রধান উৎসাহদাতা ও প্রধান সহায় হয়েন। সমগ্র বিহারে 
ইহার যেরূপ ক্ষমতা, সেইরূপ প্রতাপ ছিল। ইনি ব্রিটিশ গবর্ণমেন্টের 
একান্ত অন্তরক্ত ছিপেন। গবর্ণমেণ্ট, রাজতক্ত ভূম্যধিক।রী বলিয়া, ইহার 
যথোচিত সম্মান করিতেন। কিন্তু শেষে 'এইরূপ অনুরাগ ও ভক্তির সুন্দর 
দৃশ্ঠ অন্তহিত হয়। উহার পরিবর্তে ঘোরতর সন্দেহ ও নৈরাম্তঠের তমোময়ী 
ছায়ায় বুদ্ধ রাজপুতের হৃদয় যেরূপ কালীময় হুয়, রাজপুরুষগণও সেইরগ 
সন্দেহের আবেগে বিচলিত হেন । এই গপ্রতাপান্বিত ও তেজস্থিতাসম্পর 
ভূম্বামীর নাম বাবু কুমার সিংহ। 


কুমার [সংহ। ১৯৯ 


বিভিন্ন ইংরেজ লেখক বাবু কুমার সিংহের চরিত্র বিভিন্নভাবে চিত্রিত 
করিয়াছেন) কেহ কেহ ঠাহ।কে ব্রিটিশ গবণমেন্টের পতি বিরক্ত ও বিদ্রোহ 
ভাবাপন্ন বলিয়া তদীন র।জভক্তি সম্বন্ধে সন্দিহান হচয়াছেন। * কেহ কেহবা 
তাহাএ সম্মান ও প্রঠিপন্তির উদ্নেখ করিয়া ইউরোপীয়দগের মধ্যেও তদদীয় 
চরিএের উত্কর্ষ দেখাইগা গিয়াছেন 1। ই-রেজ লেখকদিগের হস্তে বাবু 
কমার পিংহ যে ভাবে চিত্রিত হন না কেন, সমগ্র বিহারে আজ পধ্যন্ শাহার 
গান [বিলুপ্ত হয় নাই । সমগ্র বিহারের মধিবাসগণ আজ পরাস্ত তাহার অসামান্ত 
ক্ষমতার ।বষ্ন হুলিয়! যায় নাই। কুমাক সহ অসমীক্ষাকাপী ও অনূরদর্শী 
২ই০৬ পাপেন, 'কন্ত 'তনি রাপভ'ক্তণন্ত ছিলেন না। রাজার বিপক্ষতাচরণের 
সঙ্গপ্ল কখনও তাহার মনোমধ্যে উাদত হয়নাই তিনি যেদ্ধপ ক্ষমতাপন্ন, 
ঘেকপ গ্রতাপান্বিত এবং যেদপ তেজবিতাণম্পন্ন ছিলেন, সেইরূপ রাজভক্ত 
গজার শ্যায় রাজকীয় কার্ণাসম্পাধনের জন্থ স.বশেষ যরের পরঢর দিয়াছিলেন | 

বাবু কুমার [সিংহ আগা জেলার সন্ন্ত ভূগ্বামী। আরার নিকটবর্তী জগ- 
ণঁধপুরে ইহার আবাস বাটা ছিল। যে সকল ক্ষত্রিয় উচ্জগিনী হইতে শাহা- 
বদে উপনিিষ্ট ইয়েন, ঠাহাদের সন্তানাদগের *ধো গোনরা গর রাজবংশায়দগের 
সমধিক গাধান্ত ছিল। বংশধর্শ)াদায় এই ভোজরাজবংণায় ক্ষিয়গণ শাহাবাদে 
গধান ছিলেন। কুমার পিহের নহিত ডোমরান্র রাজবংশের সগ্ন্ধ ছিল। 
কুমার সংহ এজন্ত স্বকীয় বংশের প্রধান ডোমরাই্রাজের গ্রাধান্থা ও 
মঘা।দ। রক্ষা করিতে সর্ণদা প্রস্তুত থাকতেন। কথিত আছে, পাটনার 
কমিশনর সাহেব কোন কার্ধা উপলক্ষে একটি সভা আহ্বান করেন। পাটনা- 
'বভাগ্ের অনেক সন্থান্ত ভূঙ্থামী সায় উপস্থিত হয়েন। সভাগৃহ্র প্রথম ও, 
প্রধান আসন অন্ত এক জন সন্থান্ত ভূত্বামীর গন্থ নিদিষ্ট খয়। কুমার সিংহ 
ডোমরাগুর রাজার সহিত সভাস্থলে উপস্থিত হইয়া দেখেন যে, প্রধান 


+1101150)1, 17/16/1111 1/1141). [701 1, 27. 7%-77 ইংরেজ মেনানায়ক বিন্সেপ্ট 
আয়ারও এইরূপ মৃত প্রক।শ করিয়াছেন | --01/00245। 11116/))/25 171 00%8/, 
41401101117. 19, 541 

1.11077/1%, 171111)7 12)/1)7/2, [76১ 74- £, 4005 


৯০০ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


আসন অপরের জন্ত নির্দিষ্ট রহিয়াছে । তেজস্বী কুমার সিংহ ইহ! দোয়া, স্থির 
থাকিতে পারিলেন না। তিনি কর্তৃপক্ষের অনুমতির প্রতীক্ষা না করিয়াই, 
সভাগৃহে ডোমরাওুর অধিপতির বংশমর্ধযাদার উল্লেখ পূর্বক প্রধান আসন 
তাহারই প্রাপ্য বলিয়। নির্দেশ করিলেন। অতঃপর তিনি কর্তৃপক্ষকে এ বিষয় 
সবিশেষ বুৰাইয়া! দিলেন। আত্মবংশের, সম্মানরক্ষায় তাহার এইরূপ বত্ব ছিল। 
সমগ্র বিহারে তিনি কখন এ বিষয়ে অপরের নিকটে অবনত হয়েন নাই। 

বাবু কুমার সিংহের বাল্যাবস্থার বিবরণ জান। যাঁয় না । কেবল এই পর্যস্ত 
জান! যায় যে, তিনি গ্রন্থ পাঠ করা অপেক্ষা সাহস ও তেজস্থিতার পরিচয় দিতে 
অধিক ভাল বাদিতেন। ম্ৃতরাং তাহার বাল্যকাল কেবল গুরুসনিধানে অতি- 
বাহিত হয় নাই। সংযমী গুরুর মুখে শমদমের গুনগরিমার কথ! শুনিয়া, তিনি 
অ।পনাকে শান্ত, দাস্ত, নিজ্জীব ও নিরীহ করিতে প্রয়াস পান নাই। তিনি 
লেখাপড়া! অপেক্ষা প্রহ্নত রাজপুতের ন্তায় তেজস্থিতা, বীরত্ব ও সাহসশিক্ষায় 
অধিকতর মনোযোগী ছিলেন। প্রতাপ সিংহ যেমন সাহসী অন্ুচর্গণের সহিত 
পর্বতে পর্বতে বেড়াইয়া, মাপনার দৃঢ় তাৰ পরিচয় দিয়াছিলেন, গোবিন্দ সিংহ 
যেমন তরুণবয়সে অস্তশস্ত্রে সজ্জিত হইয়া, ভবিষ্য কীন্ঠির স্াত্রপাত করিয়া- 
ছিলেন, ফুল! সিংহ যেমন অসাধারণ তেজশ্বিতা দেখাইয়1, অক্ষয় কীর্তির অধি- 
কাম্মী হুইয়াছিলেন, কুমার সিংহ সেইরূপ নবীন বয়সেই তেজস্থিতা ও দৃঢ়তার 
পরিচয় দিতে প্রবৃত্ত হয়েন। অন্ত্রশিক্ষা করা শ্াহার একটি প্রধান আমোদ 
ছিল। হাহার মাবাসপৃল্লীর নিকটবন্তী স্থান নিবিড় অরণে। পরিবৃত ছিল। 
এই অরণ্য রমারণবণিত তাড়ক।র বন নামে কথিত হইত। অরণ্যে যে সকল 
শাণবৃক্ষ ছিল, তৎসমুদয় খিক্রয্ধ করিলে প্রভূত অর্থলাভ হইত। কিন্তু কুমার সিংহ 
কখনও বনস্থিত বৃক্ষা্দির ছেদন পুর্র্বক উহার নিবিড়তার হানি করেন নাই। 
তিনি প্রায়ই এই নিবিড় অরণ্যে মুগয়ার আমোদে মত্ত থাকিতেন। 

পুরুষসিংহ শের শাহ যেখানে বীরত্বের পরিচয় দেন, হুমাষুনের বিজেতা, 
দিল্লীর ভবিষ্য সম্রাট, যেখানে বিজয়লক্ষ্মী কর্তৃক সম্বদ্দিত হুইয়া, বীরেন্্রসমাজের 
বরণীয় হন, কথিত আছে, কুমার/সংহ সেই রোটস ছৃর্গের নিকটবর্তী পার্বত্য 
প্রদেশে সময়ে সময়ে মুগয়া করিতে যাইতেন। সর্বদা এইরূপ ছুর্গম স্থানে 
যাতায়াত করাতে কুমার সিংহ ক্রমে সাহসী, তেজন্বী ও দৃঢ় প্রতিজ্ঞ হইয়া উঠি- 


কুমার সিংহ | ২৪১ 


লেন। রাজপুত যুবক ক্রমে আপনার পূর্বপুরুষোচিত বীরত্বগুণে ভূষিত ভুইয়া, 
সমগ্ণ বিহারে অসামান্ত প্রতিপন্তি লাভ করিলেন । 

কুমার সিংহ যেরূপ তেজস্বী, সেইরূপ প্রত্াপান্বিত ও দৃঢ়তাসম্পন্ন ছিলেন। 
তাহ।র প্রতাপে বিহারবাসিগণ সর্বদা তাঁহার নিকটে অবনতমন্তক 
থাকিত। তাহার প্রতিকুলে কেহই কোন কথা বলিতে সাহস করিত না, ব। 
কোন কার্যের অনুষ্ঠানে অগ্রসর হইত না । আর! সহর একটি প্রাচীন মুদল- 
মানপরিবারের সম্পত্তির মধ্যে পরিগণিত ছিপ । এই সম্পত্তির এক তৃতীয়াংশের 
স্বত্বাধিকারী অপরাপর অংশীদারের চক্রান্তে১ বহু কাল, আপনার অংশে বঞ্চিত 
থাকেন। তিনি অনেক চেষ্টা করিয়াও, এ অংশ দখল করিতে পারেন নাই। 
শেষে উক্ত স্বত্বাধিকারী উপায়ান্তর না দেখিয়া, আপনার অংশ বাবু কুমার 
সিংহকে লিখিয়া দেন। কুমার সিংহ ৫কবল প্র অংশ অধিক।র করিয়াই, 
নিরস্ত থাকেন নাই। শাহার ক্ষমতার উক্ত জমিদ্ারীর সমগ্র অংশই অধিকৃত 
হয়। এইরূপে আরা সহর তাহার অধিকৃত সম্পত্তির মধ্যে পরিগণিত হইয়া 
উঠে। তিনি অন্তায়রূপে এই সম্পত্তি অধিকার করেন নাই। পূর্বতন 
'আধকারিগণ তাহার নিকটে কর পাইতেন। পশ্চিম প্রদেশে জৈনদিগের সহিত 
হিন্দুদদিগের সামাজিক বিষয়ে একতা বা সপ্তাব নাই। পশ্চিম প্রদেনীয় হিন্দু- 
গণ জৈনদিগের সংঅবে থাকা দুষণীয় মনে করেন। আরাতে বহুসংখ্য 
জৈনের বসতি আছে। ইহাদের মধো অনেকে যেরূপ মন্ত্রান্ত, সেইরূপ বাণিজ্য 
ব্যবসায়ে সঙ্গতিপন্ন । কুমার দিংহের সময়ে এইপ্প অনেক সন্ত্ান্ত 'ও সঙ্গতিপন্ন 
জৈন আরায় বাস করিতেন । কিন্তু কুমার সিংহ কখনও কোন জৈনকে আরার 
সীমার মধ্য মন্দির গ্রস্তত করিতে দেন নাই । তীহার দেহতা।গের পর আরায় 
বহুসংখ্য জৈন-মন্দির গ্তিষ্ঠিত হইয়াছে । 

এই ছুইটি দৃষ্টান্তে কুমার সিংহের ক্ষমতা ও আধিপত্যপ্রিয়তা পরিস্ফ,ট 
হইতেছে । ফলতঃ, বাবু কুমার সিংহ নিরতিশয় ক্ষমতাশালী ছিলেন। 
শাহাবাদে তাহার অপরিসীম ক্ষমতা বদ্ধমূল ছিল। কেহই 'এই বদ্ধমূল ক্ষমতার 
সঙ্কোঁচসাধনে সাহসী হইত না। কেহই উহার প্রাতিকুলে দণ্ডায়মান হইয়া, 
আত্মগৌরবের বিস্তর করিতে চেষ্টা করিত ন। কুমার গিংহের এমন প্রতাপ 
ছিল যে, কেহ বিপদগ্রস্ত হইলে তাহার নামে দোহাই দিত। এইরূপ স্থলে 

১৬১ 


২৬২ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


তাহার নাম বিপন্ন ব্যক্তির উদ্ধারসাধনবিষয়ে অকার্যকর হইত না। জন- 
সাধ।রণের মধো তাহার এমন সম্মান, এমন প্রতিপত্তি, এমন অ।ধিপত্য ছিল 
যে, তিনি যখন বাযুসেবনে বহির্গত হইতেন, বা কোন কার্ষেযোপলক্ষে প্রকাশ্ঠ 
পথ দিয়! যাঁতেন, তখন লোকে তাহার গন্তব্যপথের পার্থ যুক্তকরে দণ্ডায়মান 
থাকিত। এই সময়ে সকলেই অ।সন হইন্ডে সসন্ত্রমে গাত্রোখান করিত । সকলেই 
অবনতমন্তকে তাহার সমক্ষে বিনয়. সৌজন্য ও আনুগতোর একশেষ দেখাইত। 
কেহ তাহার নিকটে তামাকসেবনে সাহসী হইত না, কেহ উচ্চৈঃস্বরে কোন 
কথ! বলিত না, বা কেহ আত্মক্ষমতাজ্ঞপক কোন নিদর্শন দেখাইতে অগ্রসর 
হইত না। সকলেই যেন ভীতচিত্তে ও নিরতিশয় সম্কৃচিতভাবে মৌনা'বলম্বন 
করিয়া থাকিত। তাহার নামে যেমন বিপন্নের বিপহ দ্ধার, ছুঃখীর হুঃখমোচন 
ও নিরাশ্রয়ের আশ্রযুলাভ হইত) তাহার কথাতেও সেইরূপ লোকে আপনা- 
দের অনন্মতিনত্বেও নির্দিষ্ট কার্যাসম্পাদনে যত্বণীল হইত। সিপাহীগণ যখন 

পনাদের ধর্মনাশের আশঙ্কায় উত্তেজিত হয়, উত্তরপশ্চিম প্রদেশে যখন 
এই গভীর উত্তেজনা! অলক্ষাভাবে প্রসারিত হইতে থাকে, তখন আরার 
মাঞজিষ্্রেটে সাহেব কয়েদীদিগকে মাটির ভোজনপাত্র বাঝহার করিতে আদেশ 
দেন। মুন্ময়পাত্রে একবার ভোজনের পর পুনর্বার এ পাত্রে ভোজন করা হিন্দুর 
পক্ষে নিষিদ্ধ। মাজিষ্ট্রেট সা্ছেব এ পাত্র যথারীতি প্রক্ষালন করিয্া। রাখিতে 
আদেশ দিয়াছিলেন। এই জন্য হিন্দু কয়েদীগণ নিরতিশয় বিরক্ত হয়। 
তাহারা সনাতনধর্শমহানির,আশঙ্কায় মা'জষ্্রেটের 'আদেশপাল:ন অসন্মতি 'গ্রকাশ 
করে। এই সঙ্কটক।লে মাজিষ্ট্রেট সাহেব বাবু কুমার সিংহের সাহায্য প্রার্থনা 
করেন। কুম।র পিংহ সাহায্যদানে অসম্মত হয়েন নাই। হিন্দুকয়েদীগণ যখন 
মৃন্ময় পাত্রের ব্যবহারে আপনাদের জাঁতি যাইবে বায়া) মাজিপ্রেটের আদেশ- 
পালনে অসম্মতি প্রকাশ করিতেছিল, তখন কুমার সিংহ বলিয়া পাঠাইলেন যে, 
কেহ তাহাদিগকে জাতিচাত ও সমাজত্রষ্ট করিতে পারিবে না। তাহার! 
নিঃশঙ্কচিত্তে মৃত্তিকাভাজনের বাবার করিতে পারে। হিন্দুকয়েদীগণ বাওং 
নিষ্পত্তি করিল না। বাবু কুমার সিংহের আদেশে তাহারা কিছুমাত্র আশঙ্কা 
বা কিছুমাত্র আপত্তি প্রকাশ না করিয়া, মৃত্তিকাপানত্রে ভোজন করিতে উগ্ভত 
হইল। কুমার সিংহ ঘটনাস্থলে উপস্থিত হয়েন নাই ) কারারুব্গণ আপনাদের 


কুমার সিংহ। ২০৩ 


সমক্ষে তাহার বীরত্ববাঞ্ক, প্রশান্ত দেহকান্তি দেখিয়! মন্তরমুগ্ধ হনব নাই । কুমার 
সিংহ লোকমুখে যে আদেশ প্রচার করিয়াছিলেন, তাহাতেই তাহাদের আশঙ্কা 
দূরীভূত হইয়াছিল এবং তাহাতেই তাহার! মন্্রমুগ্ধ হইয়া, ধীরভাবে নির্দিষ্ট কার্য্য- 
সম্পাদনে অগ্রসর হইয়াছিল। বাবু কুমার সিংহের প্রতিপত্তি ও ক্ষমতা কতদূর 
ছিল,তাহা৷ এই ঘটনাতেও বুঝা যাইতেছে । ক্ষমতাপন্ন ব্রিটিশরাজপুরুষ যাহা 
করিতে পারেন নাই, ক্ষমতানীল, ক্ষত্রিয় ভূম্ব।মী দূরবর্তী স্থানে থাকিয়াও, তাহা 
করিতে সমর্থ হুইয়াছিলেন। 

বাবু কুমার সিংহ যেরূপ ক্ষমতাপন্ন ও প্রতাপান্বিত, সেইরূপ দাতা, শরণাগত- 
প্রতিপালক ও আশ্রিতবৎসল ছিলেন। তাঁহার আরাস্থিত বাটার পার্থে একটি 
বিস্তৃত পুষ্পোগ্ভান ছিল। এক জন ব্রাঙ্গণ প্রতিদিন এঁ উদ্যানে পুষ্পচ়ন 
করিতেন। সমস্ত বাগান পুষ্পশূন্ত হয়, ইহা কুমার দিংহের অভিপ্রেত ছিল না। 
তিন ব্রাহ্মণকে উদ্যানের এক বিঘ! ভূমি দান করেন। প্র এক বিঘাপরিমিত 
স্থানে যে সমস্ত পুষ্প হইত, ব্রাহ্মণ ততসমুদয় তুলিতেন : 'এইরূপে উক্ত ব্রাহ্মণ 
পুরুষান্ুক্রমে এঁ ভূমির অধিকারী হয়েন। কেহ ঘোরতর পাপকার্ষ্যের অনুষ্ঠান 
করিয়াও, বদ্দি কুমার পিংহের শরণাগত হইত, তাহা হইলেও তিনি তাহাকে 
সর্বান্তঃকরণে রক্ষ! করিতেন । কথিত আছে, রণদলন সিংহ নামক এক জন 
নেপালবাসী নরহত্যা করিয়া, কুমার সিংহের নিকটে আসশ্রক্ন গ্ার্থী হয়। কুমার 
সিংহ শরণার্থীর জীবনরক্ষায় উদাসীন থাকেন নাই। রণদলন সিংহ তাহার 
আশ্রয়ে বাস করিতে থাকে । পরিশেষে এই ব্যক্তি তাহার এক জন মন্ত্রণা- 
দাতা হইয়! উঠে। 

কুমার সিংহ প্রভৃত পৈতৃক সম্পত্তির অধিক।রী হইয়াছিলেন ৷ তাহার পিতা 
শাহজাদ সিংহ তীহাকে স্বকীন্ বিস্তৃত জমিদারীর বার আন! অংশের অধিকারী 
করেন; অবশিষ্ট চারি আন! অপর তিন পুত্র-_দয়াল সিংহ, রাজপতি সিংহ এবং 
অমর সিংহকে দেন। স্ুনিয়মে ও শৃঙ্খলাসহকারে জমিদারী সংক্রান্ত ধাবতীয় 
কার্ধা সম্পন্ন হইলে, কুমার দিংহের প্রভূত অর্থ লাভ হইত। কিন্তুকুমার সিংহের 
এই ন্বিভ্ৃত অমিদারীতে কিছু মাত্র শৃঙ্খল! ছিল না। কুমার পিংহ স্বয়ং বিপুল 
ভূসম্পত্তির অধিকারী হইয়াও, আপন।র বায়ের জন্ঠ সর্বদা মহাজনদ্িগের নিকটে 
অধিক মদে খণ গ্রহণ করিতেন। এইরূপে তাহার অংনক টাকা খণ হয়। 


২০৪ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


তিনি খণজালে এরূপ আবদ্ধ হুইয়া পড়েন যে, উহা হইতে নিক্কৃতিলাভ করা 
তাহার একান্ত হুঃসাধা হইয়। উঠে। উত্তমর্ণগণ প্রাপা টাকার আদায়ের জন্ত 
তাহার বিরুদ্ধে মোকদ্দম! উপস্থিত করেন । খণের দায়ে এক এক বার তাহার 
বিস্তৃত জমিদারী নীলামে উঠিতে থাকে । কিন্তু কুমার সিংহ অপরের নিকটে 
ধরণী হইলেও আত্মক্ষমতায় সর্বাপেক্ষা প্রবল ছিলেন৷ অধিকন্ত, তিনি সময়ে 
সময়ে রাজপুরুষদিগের যেরূপ সাহায্য করিতেন তাহাতে তীয় বিস্তৃত জমিদারীর 
নীলাম হইয়! যায়, ইহা রাজকীয় প্রধান কর্মমচারীদিগের অভিপ্রেত ছিল ন!। 
আরার আল! সদর আমিনের আদেশে নীলামের দিন পরিবন্তিত হইতে থাকে ।* 
কুমার সিংহের বিরুদ্ধে ডিক্রী হইলেও তাহার জমিদারীর সহস! নীলাম হয় নাই। 
এই সময়ে গবর্ণমেন্ট কুমার পিংহের জমিদারী রক্ষা করিতে চেষ্টা করেন। কিন্ত 
রেবিনিউ বোর্ডের গরন্ত এই চেষ্ট। ফলবতী হয় নাই। কুমার [সিংহ এক 
জনের নিকটে কুড়ি লক্ষ টাক! লইয়া, খাপরিশোধের বন্দোবস্ত করেন। 
এদিকে শাহাবাদের কলেক্টর সাহেব, তাহার জমিদারীর আয় হইতে ক্রমে 
ক্রমে কিছু কিছু টাকা খণর্পরশোধের জন্ত দিবার আদেশ দেন। কুমার 
মিংহ যে কুড়ি লক্ষ টাক! দ্দিতে চাহিয়াছিলেন,শীঘ্ব তাহা সংগৃহীত হয় নাই 7 কিন্ত 
মহাজনের! শীত্র দিবে বলিয়৷ প্রতিশ্রুত হয়। এদিকে অপরের নিকটে কিছু 
টাক পাওয়া যায়। উন্তমর্ণদ্িগের সহিত খণপ'রশোধ সম্বন্ধেও বন্দোবস্ত হয়। 
ইহাতে কুমার সিংহ ভাবিয়াছিলেন যে, তিনি খণদায় হইতে মুক্তি লাভ করি- 
বেন। কিন্তু তিনি যাহ! ভৃবিগাছিলেন, কার্ধ্যতঃ তাহা ঘটিল ন। | যখণ সমুদয় 
বিষয়ে সুবন্দোবস্ত হইতেছিল, তখন রেবিনিউ বোর্ড পাটনার কমিশনর দ্বারা 
কুমার দিংহকে জানাইলেন,-_-" বদি এক ম[সের মধ্যে সমুদয় টাকা ন! পাওয়। 
যায়, তাহা হইলে বোর্ড, গর্থ;মণ্টকে তীহার জমিদারীর সাহত সমস্ত সংশ্রব 


* যে আল। সদর আমিন নীল।দের দিন পরিবন্তিত করিতেছিলেন, ভিন স্থানাস্তরিত 
হইলে অন্ত এক জন আল! সদর আমিন আরা আইনেম। ইহার নাম মৌলবী ওয়াহিদ 
উদ্দীন । হইনি আদেশ দেন বে, সার দিন পরিবর্তন কর। হইবে না । নিদ্দি্ই দিনেই জমীদারীর 
নীলম হইবে । ইহাতে আরাবাসিগণ বিচলিত হয়। কুমার সিংহের ম্যার এক জন ক্ষমতাপন্ন 
তৃঙ্ধামীর সম্পত্তির নীলাম হইবে বলিয়া, দকলেই বিশ্মিতও শঙ্কিত হইয়। উঠে | বল। 
বাহুল্য, তখন আল। সদর আমিনের আদেশানুস।রে কার্ধ্য হয় নাই। 


কুমার সিংহ | ২০৫ 


পরিতাগ করিতে অন্থরোধ করিবেন । গবর্ণমেন্ট আর তাহার জমীদারীনংক্রান্ত 
কোন কারা নির্বাহ করিবেন না।” কুমার সিংহ ইহাতে ছুঃখিত হইলেন বটে, 
কিন্ত গবর্ণমেন্টের 'বিরোধী হইলেন না। পটনার কমিশনর টেলর সাহেব, 
বোর্ডের এই নিষ্পত্তিতে সাতিশয় আপন্তি করিলেন। তিনি লেফটেনেন্ট 
গবর্ণরের নিকটে যে পত্র লিখেন, তাহাতে বোর্ডের এই কার্যের বিরুদ্ধে মত 
গ্রকাশ করিয়াছিলেন । কিন্ু ইহাতে কোন ফল হয়নাই। কুমার দিংহও 
খণজাল হইতে নিষ্কৃতিলাভ করেন নাই । * 

রেবিনিউ বোডের বিচারে কুমার সিংহ নিরতিশয় বিরক্ত হইলেন! তাহার 
স্থাবন্তৃত পৈতৃক ভূসম্পন্তি নীলাম হুইয়৷ যাইবে, এই ছঃশ্চন্তায় তিনি সাতিশয় 
মিগ্বমাণ হইয়া! পড়িলেন। তিনি পারিবারিক স্থুখে বঞ্চিত ছিলেন। তীহা'র 
এক মাত্র পুল দলভগ্জন লিংহ তীগার জীবদ্দশায় লোকান্তরিত হইয়াছিলেন। 
বীরভগ্রন নামে একটি মাত্র পৌলু ছিল। কিন্তৃজন্মাবধি মস্তি বিকৃত 
হওয়াতে ইহার বুদ্ধির গ্িরতা ছিল না। তদীয় ভ্রাত্গণ ও ত্রাতুগ্পুত্রের! সংসারে 
তাহার অবলম্বনম্বরূপ ছিলেন । কিন্তু পুক্রবিয়োগে তিনি পূর্বতন স্ুখশাস্তি 
পুনঃ প্রাপ্ণ হয়েন নাই । এখন জীবনের শেষ দশায় এইরূপ খণদায়গ্রস্ত 
হওয়াতে তাহার হয় নৈরাশ্যে অবসন্ন হইল। কিন্তু এইরূপ ভাবনায় 
এইরূপ দুশ্চিন্তীয়, এইরূপ অশাঁন্ততে, তি'ন ধিটিশ গবণমেণ্টের বিরুদ্ধ পক্ষ 
অবলম্বন করিলেন না। ঘেরতর বিরক্তি তাহার হৃদয়কে রাজভক্তি হইতে 
বিচ্যুত করিতে পারিল না। রাজপুরুষের! ঠাহার এই রাজভক্তি র প্রতি সমু'চত 
সম্ম।ন গর্র্শনে বিমুখ ছিলেন না । ১৮৫৭ অবের ১৪ই জুন পাটনার কমিশনর 
টেলর সাহেব গবর্ণমেণ্টে লিখেন_-"অনেকে আমার নিকটে কতিপয় 
জমীদার, বিশেষ বাবু কুমার সিংহের রাজনতক্তির বিরুদ্ধে অনেক কথা লিখিয়া 
পাঠাইতেছে। কিন্তু কুমার সিংহের সহিত আমার যেরূপ সৌহ্বপ্ত আছে, গবর্ণ- 
মেন্টের প্রতি তাহার যেবপ অগন্ুরাগ দেখা যাইতেছে, তাহাতে আমি এ কথার 
সমর্থন করিতে পারিতেছি ন। |” ইহার পর ৮ই জুপাই কমিশনর সাহেব উল্লেখ 
করেন,__“বাবু কুমার সিংহ সকপই করিতে পারেন। [কন্তু এখন তাহার 


% 1641/6507 11107107) 1112172), 1791, . 2. 77,84016, 


২০৬ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


কোনরূপ অবলম্বন নাই। তিনি অনেকবার আপনার রাজভক্তি প্রকাশ 
করিয়া, আমার নিকটে পত্র লিখিয়াঁছেন :”* শাহাবাদের মাঝিট্রেটও পাটনার 
কমিশনরের সহিত এ বিয়য়ে একমত হইতে বিমুখ হয়েন নাই। কুমার নিংহের 
উপর প্রগাঢ় আস্থ! দেখাইয়া. মাগ্গিস্ট্রেটে সাহেব গবর্ণমেপ্টকে লিখেন,--“উপ- 
স্থিত গোলষোগের স্ত্রপাত হইলেই বাবু কুমার সিংহের বিরুদ্ধে জনেকে 
'সনেক কথ! বলিতেছে ৷ কিন্তু মামি উহাতে বিশ্বাম করিণার কোন কারণ 
দেখিতেছি না। কমিশনর তাহার রাজভক্তি সম্বন্ধে সাতিশয় সম্তোষজনক 
মত প্রকাশ করিয়াছেন। ইহাতে সন্দেহ করিবার কোন কারণ দেখ! 
ষইতেছে না।” 1 

কিন্ত কমিশনর টেলর সাহেবের এই ধারণ! দীর্ঘ কাল এক ভাবে থাকে 
নাই। দীর্ঘকাল টেলর সাহেব কুমার সিংহকে প'মবিগ্বন্ত 9 একান্ত রাঁজভক্ত 
বলিয়া নির্দেশ করেন নাই ' তিনি এক সময়ে ধাশকে শিশ্বস্ত ভাবিয়াছিলেন, 
সমগ্বান্তরে ঠাহার বিশ্বস্ততা! সম্বন্ধে তদীয় হৃদয়ে, নানারূপ সন্দেহের আবির্ভাব 
হইতেছিল ! কেন টেলর সাহেবের এইরূপ মণ*ভ্রম হইল) কেন ষ্টাহার 
হৃদয় সন্দেহাকুল হুইয়। উঠিল; এতদিন তিনি, যে নির্দিষ্ট পথে চলিতে 
ছিলেন, কেন সহস! দিগন্রান্ত পান্থের স্তায় সেই পথের পরিবর্ধে অন্ত পথ তাহার 
অবলঘ্বনীয় হইল, তাহার নির্দেশ কর! সহজ নহে। কথিত অ'ছে, দানাপুরের 
সিপাহীগণ মভিনব টোটার বাবহারে অসম্মত হইলে, টেলর সাহেব বাবু কুমার 
নিংহ ও ডোমশর মহরাজকে ডাকিয। পাঠান । ইহারা উভয়ে উপস্থিত 
হইলে, কমিশনর সাহেব কুমার সিংহকে কহেন যে, যে কোনরূপে হুক, দ্রানা- 
পুরের সিপাহীদ্দিগকে এ বিষয়ে সম্মত করাইতে হইবে। কুমার সিংহ উত্তর 
করেন যে, দ্রানাপুরে যে নকল সিপাহী আছে, তাহাদের নকলে শাহাবাদের 
অধিবাসী নছে। শাহাবাদের লোকে তাহার কথা শুনিতে পারে, কিন্ত যাহার 
ভিন্ন স্থানের অধিব।পী, তাহারা তদীয় বাক্যে কর্ণপাত করিবে না। কুমার সিংহ 
কমিশনরের সমক্ষে যথার্থ কথ। বলিয়াছিলেন। শাহাবাদে তাহার প্রাধান্ত 


%:162)16):5260)/ 1147, 170/. /1/, 2, 98, 
1111, ঠ* 968. 


কুমার সিহ। ২,৭ 


থাকিতে পারে ; তিনি কোন বিষয়ে অনুরোধ করিলে, শাহাবাদের লোকে, 
সেই অনুরোধরক্ষায় উদ্ভত হইতে পারে; কিন্তু শাহাবাদ ব্যতিরিক্ত অন্য 
স্থানের 'লাকে যে, তাহার অনুরোধ অন্ুসারে কার্ধ্য করিবে, তদ্দিষস্ে কুমার 
সিংহ কৃতনিশ্চয় ছিলেন না । ম্বতর!ং কুমার সিংহ দানাপুরের সমগ্র সিপাহী- 
দলকে মমিশনরের কথামত কার্য্য করিতে অনুরোধ করা, সঙ্গত বলিয়া, মনে 
করেন নাই। যে স্থলে অন্গুরোধ উপেক্ষিত হওয়ার সম্ভাবনা আছে, সে স্থলে 
কুমার সিংহের স্থায় ক্ষমতা পন্ন, প্রতিপত্তিশালী ও অভিমানী ব্যঞ্ডি যে, অগ্রসর 
হইবেন, তাহ কখনও সম্ভবপর নহে। কুমার সিংহ, এ বিষয়ে যথার্থবাদিতা 
দেখাইয়! আপনার সরলতা রই পরিচয় দিগ্নাছলেন। ইহাতে গবর্ণমেণ্টের প্রতি 
তাহার বিদ্বেষভ।ব বা প্রতিকূল।চরণের নিদর্শন লক্ষিত হয় নাই। তিনি 
খিদ্বেষভাবাপন্ন বা প্রতিকূলাচারী হলে কমিশনরের সমক্ষে, সরলভাবে 
মনোগত অভিপ্রায় গ্রকাশ করিতেন না । কিন্তু কমিশনর বোধ হয়, কুমার 
মিংহের এই যথার্থবাদিতায় সন্তষ্ট হয়েন নাই। তিনি কুমার সিংহকে স্বকীয় 
অন্্রোধপালনে অসম্মত দেখিয়া, সন্দিপ্ধ হয়েন। এইরূপ সন্দেহ প্রযুক্তই বোধ 
হয়, তাহার পূর্বতন বিশ্বাস দূরীভূত হয়। তিনি এতদিন বীহাকে বিশ্বস্ত 
ও বাজভক্ত বলিয়া! ভাবিতেছিলেন, এখন তাহাকে অবিশ্বস্ত ও রাজদ্রোহী বলিয়। 
মনে কাঁরতে লাগিলেন । এই সময়ে কুমার দিংহের উপর রাজপুরুষদিগের 
আর একটি বিষয়ে সন্দেহ জন্বিয়াছিল। কুম।র সিংহ খণজালে জড়িত হইয়! 
পড়িয়াছিলেন। তাহার বিস্তৃত ভূসঞ্পন্তি বিনষ্টপ্রায় হইয়াছিল। তাহার 
সাংসারিক অসচ্ছলঙা, তাহাকে একান্ত বিব্রত করিয়৷ তুলিয়াছিল। তাহার 
বলবতী ছশ্চিন্তা, তদীয্র মানসিক শান্তির উচ্ছেদসাধন করিতেছিল। শৃঙ্খলা ও 
সুশ/সনের সময়ে, হয়ত, তাহাকে চিরদ্দিন এইরূপ মর্গীড়ায় কাতর থাকিতে 
হইত। তিনি হয়ত খণপরিশৌধে অসমর্থ হইতেন। কিন্ত রাজা অরাজক হুইলে, 
তিনি স্বকীয় ক্ষমতায়, সম্পত্তির পুনরুদ্ধার করিতে পারেন, উত্তমর্ণদিগকে 
দূরীভূত করিতে পারেন ; খণজাল বিচ্ছিন্ন করিতে পারেন) এইরূপে অশাস্তি 
ও উচ্ছুঙ্খলতার সময়ে, তাহার সকল মনোরথই পুর্ণ হইতে পারে।* 


% 206) 5210) 74৮, ৮০, 114, £. 1005 2066. 


২০৮ সিপাহীষুদ্ছের ইতিহাস । 


ইহাতে রাজপুরুষদিগের ধারণা হইতে পারে যে, কুমার পিংহ বিপ্লবপ্রয়াসী । 
যেহেতু, বিপ্লব সজ্বঘটিত হইলে, তাহার সকল বিষয়েই সুবিধা হওয়ার 
সম্ভাবনা আছে। 
এইরূপে নানারূপ আশঙ্কা করিয়া, রাজপুরুষগণ কুমার সিংহের প্রতি তীক্ষ 

দৃষ্টি রাখিতে উদ্যত হয়েন। যখন ভয়াবহ বিপ্লব উপস্থিত হয়, তখন এই বর্ষীয়ান 
রাজপুতের বিরুদ্ধ অনেকে নানা কথ! কষ্টিতে থাকে । শাহাবাদে যাহারা, 
কুমার সিংহের প্রাধান্টের সঙ্কোচদাধনে যত্ণীল ছিপ, তাহারা যোগ বুবি্কা, 
এই দময়ে কুমার সিংহকে রাজভক্তিশৃন্ত ও উত্তেজিত মিপাহীদিগের সপক্ষ বলিয়া 
নির্দেশ করিতে সঞ্কুচিত হয় নাই। কমিশনর টেলর নাহেব যদি পুব্বের 
ন্যায় অটলভাবে থাকিতেন, তাহা হইলে বোধ হয়, বর্ষীয়ান ক্ষত্রিয় বীরের 
জীবনবৃত্ত রূপান্তর পরিগ্রহ করিত। কিন্তু নানা কারণে কমিশনর সাহেব 
সন্দেহকুল হইয়াছিলেন। এই পন্দেই কোন কমে অপদারিত হয় নাই। 
বয়োবৃদ্ধ, তেজন্বী ক্ষত্রি:য়র অবৃইও প্রসন্ন হইয়া উঠে নাহ । গয়ার মাজিষ্ট্রেট 
মণি সাহেব, কুমার নিংহের সহিত সদ্যবহার করিণঠে পরাণশ দেন। তিনি 
ম্পঠ্টাক্ষরে উল্লেখ করেন,_-“ছুই এক জনকে ফালী দিলে, লোকে ভীত হইতে 
পারে, উহ্াতে ফলও ভাল হয়) কিন্ত যেখানে জনসাধারণ আমাদের 
বিরুদ্ধে থাকে, সেখানে সর্ধদা এ ভয়ঙ্কর ঘটন! দৃষ্টিগোচর হয়, তাহা 
হইলে, ভপকার অপেক্ষ! অপকারই বেণী হইয়! থাকে । ইহার পর তিনি 
কুমার দিংহের বিষয়ে পিখন,--“যদি কুমার সিংহের ন্যায় ক্ষমতাপন্ন ভূত্বামীর 
উপর সন্দেহ কর! হম, এবং তাহাকে বিরক্ত করিয়া তুপ! যায়, তাহ! হইলে 
সম্ভবতঃ তিনি গবর্ণমেণ্টের বিরুদ্ধ পক্ষ অবলগ্বন করিত পারেন । অপরেও 
তার দৃষ্টান্তের অন্ুবস্ভী হইতে পারে ।” আরার মাঝজিষ্ট্রেট ওয়েক্‌ সাহেবও 
এইরূপ অভিমত প্রকাশ করেন*। কিন্তু কমিশনর টেলর সাহেব 
এই সৎপরামর্শ গ্রহণ করেন নাই 7 এই সৎপরামর্শ অনুসারে বিশ্বস্ত, বৃদ্ধ বন্ধুকে 
আপনার অকুত্রিম বিশ্বাসের নিদর্শন দেখা ইতে ও উদ্ধত হয়েন নাই। তিনি এক 
সময়ে, কুম্ঠর,স্িংহক্ষে সদাশয় ম্হদ বলিয়! নির্দেশ করিয়াছিলেন ; এক সময়ে, 


11476714488 £277%16776, [70/, 1, £, 49০, 


কমার সিংহ। ২০৯ 


বিশ্বস্তভাবে এই সুহ্ৃদের প্রতি অপরিসীম প্রীতি দেখাইয়াছিলেন। এখন তাহার 
হ্বদয় বিচলিত হইল। তিনি বন্ধুর প্রতি সন্দিপ্ধ হইয়া, তাহাকে পাটনায় 
আনিধার জন্য জগদীশপুরে এক জন মন্্রাস্ত মুসলমান দূত পাঠাইয়া দিলেন। 

এই দূত কুমার সিংহের বিশ্বস্ত বন্ধু। ইহার নাম সৈয়দ আজিম উদ্দীন হুশেন। 
ইনি ডেপুটি কলেক্টটের পদে প্রতিষ্ঠিত ছিলেন। কুমার সিংহ, বিশ্বস্ত বন্ধুর 
মুখে কমিশনরের নিদেশবার্তী। শুনিয়! চিন্তিত হইলেন। কথিত আছে, ইহার 
পুর্বে, দানাপুরের সিপাহীদিগের সহিত কুমার সিংহের গোপনে পত্রাদি চলি- 
তেছে, সন্দেহ করিয়া, আবরার কলেক্টর সাহেব, কুমার সিংহের আরাস্থিত 
বাটাতে গিয়া, এ বিষয়ের অন্থসন্ধান করেন। কিন্তু অনুপন্ধানে কোন চিতি- 
পত্র তাহার হস্তগত হর নাই। গবর্ণমেণ্টের প্রতি বিপক্ষতাচরণের নিদর্শন- 
জ্ঞাপক কিছুই পাওয়া বায় নাই। কুমার সিংহ এই সময়ে জগদীশপুরে ছিলেন। 
তাহার 'অন্ুপস্থিতিসময়ে কলেক্টর সাহেব তীয় আবাসগুহে উপস্থিত হইয়া, 
তাহার বিপক্ষে প্রম।ণসংগ্রহ্র চেষ্টা করিতেছেন বলিয়া, কুমার সিংহ নিরতিশয় 
বিরক্ত হইরাছিলেন। এখন মুসলমান ডেপুটি কলেক্টরের নিকটে, কমিশনর 
টেলর সাহেবের নিদেশবার্তী শ্রবণে, তাহার বিরক্তির সহিত অপরিসীম 
দুশ্চিন্তার আবির্ভাব হইল। তিনি কমিশনর সাহেবের অভিপ্রায় বুঝিলেন। 
যাহার সহিত তিনি বন্ধত্বস্ত্রে আবদ্ধ আছেন, টেলর সাহেব কি উদ্দেন্তে, 
তাহাকেই পাঠাইয়! দিয়াছেন, তাহাও তাহার স্পষ্ট হৃদয়ঙ্গম হইল। পাটনার 
মুসলমানসমাজের সম্মানিত মৌলবীদিগের অবরোধের কথা এখন তাহার 
স্বঙিপটে সমুদিত হইল। তিনি বুঝিলেন যে, কমিশনর সাহেব, মৌলবীদিগের 
সহিত যেব্প বিশ্বাসঘাতকতা করিয়াছেন, এখন তাহার সহিতও সেইরূপ 
বিশ্বাঘাতকতা! করিতে প্রস্তত হইয়াছেন। স্থুতরাং সমাগত বন্ধুর সঙ্গে 
পাটনায় যাত্রা কর! তাহার অভিপ্রেত হইল না। তিনি বন্ধুকে কহিলেন যে, 
তাহার শরীর এখন তাদৃশ সুস্থ নহে । শরীর নুন্থ হইলে, এবং ব্রাহ্মণের! 
যাত্রার গুভ দিন নিদ্ধারণ করিয়! দিলে, তিনি পাটনায় বাইয়া, কমিশনরের 
সহিত সাক্ষাৎ করিবেন। কুমার সিংহের এই কথায়, দূত যখন বিদায় লইয়া, 
পান্ধীতে আরোহণ করিতে যান, তখন কুমার সিংহ, তাহার সহিত দ্বারদেশের 


বহির্ভাগ পর্যস্ত গিয়াছিলেন। দূত পান্কীতে উঠিয়া, কুমার সিংহকে কহিলেন,__ 
২৭ 


২১০ __ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


“আপনি, অসঙ্গত কর্ম করিলেন। পাটনায় না যাওয়াতে, আপনার উপর 
কর্তৃপক্ষের সন্দেহ দৃঢ়তর হইবে । ইহাতে আপনার গুরুতর অনিষ্ট হইতে 
পারে ।” কুমার সিংহ গভীরভাবে উত্তর করিলেন, _-“আ'পনার সহিত আমার 
যে অকৃত্রিম সৌহগ্ভ আছে, সেই পবিত্র সৌহ্বদ্ধ ও সনাতন ধর্মের নামে, 
আপনি কি নিঃসংশয়ে বলিতে পারেন যে, পানাম গেলে, আমার কোন অনিষ্ট 
হইবে না?” মুসলমান দূত্ত, কুমার সিংহের এই শেষ প্রশ্নের কোন উত্তর 
দিলেন না। তিনি বাঙনিষ্পন্তি না করিয়া, জগদীশপুর হইতে যাত্রা করিলেন। 
কুমার সিংহও বাঙ.নিম্পত্তি না করিয়া, বিষনভাবে গৃহে প্রবিষ্ট হইলেন। 

কুমার সিংহের শত অপরাধ থাকুক, কিন্ত কুমার সিংহ কখনও রাজভক্তির 
অবমানন! করিতে ইচ্ছা! করেন নাই। তিনি পূর্বাপর বিবেচনা করিয়া, যে সকল 
কার্যের অনুষ্ঠান করিতেছিলেন, তৎসমুদ্ধয়ে, তাহার রাজভক্তির নিদর্শন পরি- 
লক্ষিত হইতেছিল । কথিত আছে, গবর্ণমেণ্ট অন্তান্ত সুত্রে অবগত হইয়াছিলেন 
যে, কুমার সিংহ প্রকাশ করিয়াছিলেন, তিনি পটনায় যাইবেন না। যদি 
তাহাকে পাটনায় লইয়া! যাইবার জন্ত চেষ্টা করা হয়, তাহা হইলে তিনি উহাতে 
বাধা দিবেন। কুমার সিংহের জমিদারীতে গোপনে যে অনুসন্ধান করা হয়, 
তাহাতে গবর্ণমেণ্টের বিপক্ষতাচরণের জন্ত কোনরূপ আয়োজন হইতেছে বলিয়া, 
জানা যায় নাই। কুমার সিংহের লোকে যে, গবর্ণমেণ্টের প্রতি নিরতিশয় 
বিরক্ত হইয়া উঠিয়াছে, তদ্দিযয়েও কোন প্রমাণ প্রাপ্ত হওয়া যায় নাই। ইহা 
নকলের বিদিত ছিল তু, কুমার সিংহ গবর্ণমেণ্টের বিরোধী হইলে তাহার 
লোকেও তদীয় পথান্থুসরণ করিবে । কিন্তু এই বিবয়ের অতিরিক্ত আর কিছুই 
জানা যায় নাই।« পুর্বে উক্ত হইয়াছে, আরার কারাগারে, মুন্সয় পাত্রের 
ব্যবহারের আদেশ প্রচারিত হওয়াতে, হিন্দু কয়েদীগণ যখন নিরতিশয় চঞ্চল 
হুইয়া উঠে, তখন কুমার সিংহ তাহার্দিগকে শাস্তভাবে রাখিতে উর্দাসীন হয়েন 
নাই। ইহার পরে বিভিন্ন স্থানের পিপাহীগণ যখন গবর্ণমেন্টের বিরুদ্ধে 
উত্তেজিত হয়, তাহাদের আক্রমণে যখন প্রতি নগরের ধনাগার বিলুষ্টিত 
হইতে থাকে, তখন আরার কর্তৃপক্ষ তত্রত্য ধনাগারের অর্থরাশিরঞ্রক্ষার জন্য 


দূ 112/657%) 17412012 1577176, 1/9/, 11. /। 4০০-74০4, 


কুমার সিংহ। ২১১ 


চিন্তিত হয়েন। উত্তরপশ্চিম প্রদেশের সিপাহীগণ গবর্ণমেণ্টের বিরুদ্ধে 
অন্ত্রপরিগ্রহ করিয়াছিল; দানাপুরের সিপাহীগণ প্রতিমুহূর্তে উত্তেজনার 
পরিচয় দিতেছিল | সুতরাং আর! হইতে বু অর্থ পাটনায় প্রেরণ কর! 
উপস্থিত সময়ে জুসাধ্য ছিপ না । এই সঙ্কটকালে বাবু কুমার [সংহের প্রতি 
আরার কর্তৃপক্ষের দৃষ্টি নিপতিত হইল। ব্রিটিশ রাজপুরুষগণ যখন কোনরূপ 
গোলযোগে পড়িয়া, কুম'র সিংহের সাহাধা প্রার্থনা করিতেন, কুমার সিংহ 
তখনই রাজপুরুষদিগের কার্ম্যনাধনে অগ্রসর হইতেন। এই ক্ময়েও কুমার 
সিংহের এরূপ কার্যততপরতা অন্তহিত হইল না; প্ররূপ বিশ্বস্ততার বিলয় 
ঘটিল না, ব! প্রন্ূপ র।জভক্তি কোন রূপে কলঙ্কিত হইল না। কুমার সিংহ 
আপনার অশ্বারোহী সৈনিক দ্বারা আরার ধনাগারের অর্থ পাটনায় পাঠাইয় 
দিলেন । এই ছুইটি ঘটনায় প্রতিপন্ন হইতেছে যে, কুমার সিংহ কখনও 
গবর্ণমেন্টের বিরোধী হইতে ইচ্ছা! করেন নাই। এইরূপ ইচ্ছা! থাকিলে, 
তিনি কখনও কারাগারের করেদীদিগকে শান্তভাবে রাখিতে উদ্ভত হইতেন 
না এবং আপনার লোক দ্বার কোম্পানির ধনাগারের টাক! নির্ব্বি্বে পাটনায় 
পাঠাইয়া দিতেন না। উত্তেজিত সিপাহীদিগের সহিত সম্মিলিত হইয়1, বদি 
তিনি বিনষ্টগ্রায় ভূসম্পত্তির উদ্ধারে কৃতসন্কল্প হইতেন এবং সমগ্র শাহাবাদ 
অাস্তিতে ও উচ্ছজ্খলভাবে পরিপূর্ণ করিতে চাহিতেন, তাহ৷ হইলে কারা- 
কুদ্ধদিগের উত্তেজনাবৃদ্ধি করিতে তৎপর হইতেন এবং আপনার বলবৃদ্ধির 
জন্ত ধনাগারের অর্থ হস্তগত করিতে সচেষ্ট হইয়া উঠিতেন। ফলতঃ, কুমার 
সিংহ গবর্ণমেন্টের বিরোধী ছিলেন না। প্রথমে গবর্ণমেণ্টের বিপক্ষতাচরণে 
তাহার প্রবৃত্তি হয় নাই। আরার মাজিষ্রেট যখন তাহার আরাস্থিত বাটীতে 
যাইয়া, কাগন্রপত্রের অনুসন্ধান করেন, তখনও তিনি গবর্ণমেণ্টের বিরুদ্ধ পক্ষ 
অবলম্বন করিতে ইচ্ছা করেন নাই। পাটনার কমিশনর সাহেব যখন তাহার 
রাজভক্তিতে সন্দিহান হইয়া, তাহাকে পাটনায় আনিবার জন্য, জগদীশপুরে 
মুনলমান ডেপুটি কলেক্টরকে পাঠাইয়া দেন, তখনও গবর্ণমেণ্টের গ্রতিকুলতা- 
সাধনে তীষ্থার ষত্ধ বা উদ্যম প'রদৃষ্ট হয় নাই। টেলর সাহেব পাটনার মৌলবী- 
দ্িগকে অন্তায়রূপে অবরুদ্ধ করাতে, শাহাবাদের লোকে সাতিশয় আতঙ্ক- 
গ্রস্ত হুইয়াছিল। যাহার কিছুমাত্র ক্ষমতা বা প্রাধান্ত ছিল, তিনিই গ্রতিমুহূর্তে 


২১২ সিপাহীযুদ্ধের ইত্তিহাস। 


আপনাকে বিপত্তিজলে পরিবেষ্টিত বলির! মনে করিতোছিলেন। কুমার সিংহ 
এইরূপ আতঙ্কগ্রস্ত হওয়ীতেই, সহস! পাটনা যাইতে সম্মতি প্রকাশ করেন নাই। 
কিন্ত এইরূপ অপন্মতিতে গবর্ণমেণ্টের প্রতি তাহার বিদ্বেষভাবের কোন চিহ্ন 
লক্ষিত হয় নাই। কমিশনর সাহেবের অমূলক সন্দেহে তিনি দুংখত হইয়া- 
ছিলেন। তাহার মানসিক শান্তি তিরোহিত হইয়াছিল । কিন্তু ছু খের আবেগে 
ও অশান্তির আবিভভাবে, তিনি শাহাবাদ বিপ্রবের আবর্তে বিবূর্ণিত করিতে 
চাহেন নাই। 

সিপাহীগণ যখন ভ্রমে পড়িয়া, কোম্পানির রাজত্ব বিপর্যাস্ত করিয়া ফেলিতে 
ইচ্ছা করে, তখন তাহার! স্বদেশের ক্ষমতাপন্ন ব্যক্তির সাহায্য প্রাপ্তির জন্ঠ 
সবিশেষ চেষ্টা করিতে থাকে । বিহারে কুমার সিংহের অসামান্ত প্রতৃত্ব ছিল । 
তাহার আদেশের বিরুদ্ধাচরণে কেহই সাহসী হইত নাঁ। কুমার সিংহের প্রভূত 
ক্ষমতা ও প্রতিপত্তি থাকাতে উত্তেজিত সিপাহীগণ, তীর সাহাষ্য গ্াপির জন্ঠ 
জগদীশপুরে লোক পাঠাইতে পারে , আগন্তক লোকে কুমার সিংহকে আপনা- 
দের দলভুক্ত করিবার জন্য বিবিধ কৌশল বিস্তার করিতে পরে; কিন্তু কমার 
সিংহ তাহাদের কৌশলজালে আবদ্ধ হয়েন নাই। তিনি উত্তেজিত সিপাহী- 
দ্রিগের প্রার্থনাপুরণে একান্ত অসম্মত ছিলেন। স্ুতব।ং সিপাহীদিগের দূতগণ 
তাহার নিকটে কোনরূপ উৎসাহ প্রাপ্ত হয় নাই। কিন্তু কুমার সিংহ যে সকল 
পারিষদে সর্বদ1 পরিবেষ্টিত থাকিতেন, তাহারা সাঁতিশয় বিপ্লব প্রয়াসী ছিলেন । 
ধীরতায় বা দূরদর্শিতায় তাহাদের প্রকৃতি উন্নত ছিল না। যাহাতে কুমার সিংহ 
উত্তোজত সিপাহীদ্দিগের উৎসাহদাতা। হইতে পারেন, তদ্িষয়ে তাহারা নিরন্তর 
চেষ্টা করিতেন। সিপাহীদিগের লোকে, তীহাদের নিকটে উৎসাহ পাইতে 
পারে। কিন্ত কুমার সিংহ তাহাদের কথায় বিচলিত হয়েন নাই । তিনি 
পূর্ববে যেরূপ ধীরতালহকারে গবর্ণমেণ্টের পক্ষসমর্থন করিয়া আসিতেছিলেন, 
সেইরূপ ধীরতার কোনরূপ ব্যত্যয় ঘটে নাই। 

কুমর সিংহের পারিষদবর্গের মধ্যে রণদলন সিংহ ও হরেকৃষ্ সিংহ প্রধান 
ছিলেন। এই দুই জন পারিষদ উপস্থিত সময়ে বিপ্লব ঘটা ইবার জন্য নানারূপ 
চেষ্ট। করিতেছিলেন ৷ কুমার সিংহ যেরূপ ক্ষমতাশালী ছিলেন, তাহাতে তীয় 
পারিষদন্বয় যে, তাহাকে উত্তেজিত সিপাহীদিগের অধিনায়ক করিতে যত্ত 


কুমার সিংহ । ২১৩ 


করিবেন, তাহা। বিচিত্র নহে। রণদলন সিংহ ও হরেকুষ্*চ সিংহ যখন কুমার 
সিংহের মতিভ্রম জন্মাইবার জন্ত চেষ্টা করিতেন, তখন কুমার সিংহ, কনিষ্ঠ 
ভ্রাতা দয়াল সিংহ ও অমর সিংহ এবং ভ্রাতুদ্পুত্র (দয়াল সিংহের পুত্র) 
রিপুভঞ্জন সি হের পরামর্শ গহণে উদ্দাসীন থাকিতেন না। ইহার! পারিষদদ্বয়ের 
প্রস্তাৰ অন্সারে কার্য করিতে কুমার সিংহকে পরামর্শ দিতেন না। ইহাদের 
ধারণা ছিল যে, প্রবলপরাক্রম গবর্ণমেণ্টের বিরুদ্ধে সমুখিত হইলে 
ইহাদিগকে সমূলে বিনষ্ট হইতে হইবে। ইহারা আপনাদের ধারণার বিরুদ্ধে 
কার্দ্য করিতে সম্মত হয়েন নাই। পাটনার মৌলবীদিগের অবরোধের পর 
কমিশনর টেলর সাহেব যদি কুমার সিগ্হকে পাটনার লইয়া যাইবার জন্ত 
দূত ন| পাঠাইতেন, তাহা হইলে বোধ হর, ঘটনাক্রোত অন্ত দিকে ধাবিত 
হইত। মৌলবীদ্িগের অবরোধে ক্ষমতাঁপন্ন ব্যক্তিদ্রিগের হৃদয় যে, নিরতিশয় 
চঞ্চল হইয়াছিল, তাহা পুর্বে উক্ত হইয়াছে । এই চাঞ্চল্যের সময়ে মুসলমান- 
₹ত কমিশনর সাহেবের নিদেশবার্তী লইয়া জগদীশপুরে উপস্থিত হয়েন। দূতের 
আগমনে রণদলন ও হরেকৃষেেরে ছুরভিসন্ধিসিক্ষির স্থুযোগ ঘটে। ইহার! 
কুমার সিংহকে বুঝা ইয়া দেন এ, ক ধনর টেলর 'সাহেব যখন সন্দিগ্ধ হইয়া, 
তাহাকে ডাকিয়! পাঠাইয়াছেন, ত”ন পাটনায় গেলেই তাহাকে ও মৌলবীদিগের 
হায় হুর্দ শাগ্রন্ত হইতে হইবে। হয়ত, তাহার প্রাণান্ত পদ্যন্ত ঘটবে । কমিশনর 
সাহেবের অনুচিত সন্দেহগ্রযুক্ত কুমার সিংহ হুশ্শিস্তাগ্রস্ত ছিলেন, অধিকন্তু 
তাহার বিস্তৃত ভূসম্পন্তির নীলামের সম্ভাবনা! হওয়াতে, তদীয় মানসিক শাস্তি 
তিরোহিত হ্ইয়াছিল। এইরূপ দুশ্চিন্তা ও অশান্তির সময়ে পারিষদর্দিগের 
কথ৷ যেন দৈববাণীর স্টার তাহার হৃদয়ে বন্ধমূল হইল। তিনি এই কথায় 
বিশ্বাস স্থাপন করিয়া, ব্যাকুল হইয়' পড়িলেন। তাহার যেরূপ ক্ষমতা ও 
প্রাধান্ত ছিল, তদন্ুরূপ দূরদর্শিতা ছিল না। তিনি এ সময়ে অবলম্বনীন্প পথের 
অবধারণে একান্ত অসমর্থ হইয়া পড়িলেন। এখনও উত্তেজিত সিপাহীদিগের 
সহিত সম্মিলিত হইতে তাহার ইচ্ছ। হয় নাই। রণদলন ও হরেকুষ তাহাকে 
যাহ। কহিততছিলেন, তাহাতে তাহার দৃঢ় বিশ্বাস জম্মিতেছিল বটে, কিন্ত 
তদনুসারে কার্য করিতে তাহার প্রবৃত্তি হয় নাই। তদীয় ভ্রাতুষ্পুত্র রিপুভগ্জন 
সিংহ এই সময়ে তাহাকে কহিলেন,_“কোম্পানি বাহাছুর দেশের বাদশাহ ! 


২১৪ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


আমরা সামান্ত। ভূতম্বামীমাত্র। আমাদের বন্দুক নাই, কামান নাই, সৈনিকবল 
নাই । আমর! কি করিয়! দেশাবিপতির সহিত দুদ্ধে প্রবৃত্ত হইৰ? এনপ অসংসাহ- 
সিকতার কার্য করিতে গেলে আমাদের নিঃসন্দেহ সর্বনাশ ঘটিবে। এরূপ অব- 
স্থায় আপনার পাটনায় যাওয়াই সঙ্গত।” ভ্রাতুষ্পুভ্রের কথায় কুমার সি-হু আস্থা 
প্রকাশ করিলেন না। তিনি দুশ্চিন্তায় অবসন্ন হইয়াছিলেন ; তাহার হৃদয় 
অশান্তিময় হইয়াছিল; তাহার ভ্রাতুষ্পুত্রের পরামর্শ এ অশান্তির উচ্ছেদপুর্ব্বক 
তদীয় হৃদয় প্রসন্ন করিতে পারিল না । বরং কুমার সিংহ এ কথায় অধিকতর 
কাতর হইলেন। তীহার উদ্বোধ হইল যে, তাহার পুক্রবিয়োগ হইয়াছে । তাহার 
পৌরও বিকৃতমণ্ডিফ । তাহার অভাবে তদীক় ভ্রাতা ও ভ্রাতুষ্পত্রেরাই সম্পত্তির 
অধিকারী হইবে। ব্রিপুভগ্রন সম্পত্তিলাভের আশার তাহাকে বিপন্ন করিতে 
চাহিতেছেন। তিনি নিশ্চেষ্টভাবে থাকিলে কমিশনর টেলর সাহেব তাহাকে 
পাটনায় ধরিয়া লইয়। যাইবেন, তাহাকে €সই স্থানে অবরুঞ্দভাবে থাকিতে হইবে, 
হয়ত, ফা(সকাষ্ঠে অথবা বন্দুকের গুলি বা আঁমর আঘাতে ভাহার প্রাণান্ত 
ঘটবে । কুমার সিংহের হৃদ প্রসন্ন হইল না। গভীর দুশ্চিন্থা তাহ!কে একান্ত 
অবসন্ন করিয়া তুলিল। তিনি রণদলন ও হরেকুষ্ের কথা সঙ্গত বলিয়। মনে 
করিলেন। কথিত আছে, বিহারের এক জন সন্থাস্ত ও সমৃদ্ধিপন্ন ভূম্বামা 
তাহাকে গোপনে গবর্ণমেন্টের বিরুদ্ধে উত্তেজিত করিতে চেষ্টা করেন। এই 
সময়ে অমর সিংহ তাহাকে ঘুন্ধে নিরস্ত থাকিতে কহেন। কিন্তু ভ্রাতা ও 
ভ্রাতুদ্পুত্রের পরামর্শ তাঁহার নিকটে যুক্তিসঙ্গত বোধ হয় নাই। মানুষ যখন সহসা 
ভয়াবহ, অভাবনীয় ঘটনাঁ দেখিয়া, আপনার জীবন সম্বন্ধে সন্দিহান হয়, তখন 
সংপরামর্শ তাঁহার সমক্ষে অপঙ্গত অর্থ প্রকাশ করে। চারি দিকে বিপত্তিতে 
গরিবেষ্টিত হওয়াতে, সে সর্বক্ষণ সর্বধবংসের করাল ছায়। দেখিতে থাকে । 
উপস্থিত সময়ে কুমার সিংহের এই অবস্থা ঘটিয়।ছিল। বিহারের সর্বপ্রধান 
রাজপুরুষের কার্যে তিনি এরূপ শঞ্চিত হইয়াছিলেন যে, কিছুতেই শাস্তিলাভ 
করিতে পারেন নাই। অপরে সদৃদ্দেষ্তে কোন কথা বলিলেও, তিনি উহার 
অন্তরূপ অর্থ করিস্া, সর্ধনাশের বিভীষিকায় বিচলিত হইতেন। এই জময়ে 
হরেকৃষ্ণ সিংহ যখন তাহাকে আপনাদের নিগ্গি্ট পথে পরিচালিত করিতে উদ্যত 
হইলেন, তখন তিনি স্থির থাকিতে পারিলেন না। হরেকষ দানাপুরের সিপাহী- 


কুমার সিংহ । ২১৫ 


দিগের সঙ্গল্প জানিবার জন্ত তথায় প্রেরিত হইলেন। শাহাবঝাদে অবশ্ন্তাবী 
বিপ্রবের বীজ উপ্ত হইল । 

কুমার সিংহ কেবল দানাপুরস্থিত সিপাহীদিগের মনের ভাব জানিবার জন্তই 
হরেকুষ্জকে তথায় পাঠাইয়াছিলেন। উত্তেজিত গিপাহীদিগের সহিত সন্মিলিত 
হইয়া ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধাচরণে প্রবৃত্ত না হইলে যে, তাহার জীবন ও 
সম্পত্তি রক্ষিত হইবে না, হরেুষ্ণ "ও রণ্দলন তীহাকে এইরূপ বুঝাইয়! দিয়া- 
ছিলেন। তিনিও এ কথায় বিশ্বীম স্থাপন করিয়াছিলেন । কি বিশ্বাসস্থাপন 
করিলেও গব্ণমেন্টের বিরুদ্ধাচরণে তখনও তাহার প্রবৃত্তি হয় নাই। তথন? 
তিনি উদ্ত্ক্দিত সিপাহীদিগের অধিনায়ক হইয়া, যুন্দে উগ্ভত হয়েন নাই। 
তাহার হৃদয় স্থির ছিল না; তাহার কাপ্যপ্রণালী অবধারিত ছিল না' 
তিনি উপস্থিত সময়ে কি করিবেন, বুঝিতে পাঁরিতেছিলেন না । তাহার মনের 
অবস্থা যখন এইরূপ, তখন কুটবুদ্ধি হরেকুষ্জ দনাপুরে বাত্রা করেন। 
দানাপুরে উপস্থিত হইয়া, হরেরুষ্চ কুমার নিংহের অভিমত অনুসারে কার্ধ্য 
করেন নাই। তিনি বুঝিতে পারিয়াছিলেন যে, কুমারসিংহের দিদ্ধান্ত স্থির 
হয় নাই । উত্তেজিত সিপাহীদিগের সপক্ষত। করিতে তখনও তীহার 
একাগ্রতা দেখা যায় নাই। এরপ স্থলে কেবল দানাপুরের সিপাহীদ্দিগের মনের 
ভাব জানিয়৷, জগদীশপুরে গেলে অভীষ্ট সিদ্ধ হইবে না। যদি তিনি উত্তেজিত 
সিপাহীদিগকে সঙ্গে লইয়া আরায় যাইতে পারেন, তাহা হইলে কুমার সিংহকে 
বাধ্য হইয়া,তাহাদের সহিত সম্মিলিত হইতে হইবে। চতুর হরেক ইহ! ভাবিয়া, 
কুমার সিংহের আদেশান্ুসারে কাঁধ্য করিলেন না। কুমার সিংহ তাহাকে সিপাহী- 
দ্রিগের মনোগত ভাব জানিবার জন্য দনাপুরে পাঠাইয়৷ দিয়াছিলেন। কিন্তু 
তিনি সিপাহীদ্দিগকে একেবারে আরায় লইয়া যাইতে উগ্ভত হইলেন। 

উচ্ছৃঙ্খলপ্রকৃতি ও ছষ্টবুদ্ধি হরেকুষ্ের সঙ্কল্নসিদ্ধির পক্ষে কোনরূপ বিপ্ 
হইল না। দানাপুরের সিপাহীগণ সাতিশয় উত্তেজিত হইয়া! উঠিয়াছিল। এই 
উত্তেজনার সময়ে তাহাদের মধ্যে হরেকৃষ্ণের আবির্ভাব হইল। তাহারা 
যখন হরেকুষ্ণের মুখে শুনিল যে, বাবু কুমার সিংহ তাহাদের পরিচালক ও 
উৎসাহদাতা হইতে চাহিতেছেন, তথন তাহাদের আহলাদের অবধি রহিল না। 
তাহার! কালবিপন্ব না করিয়৷ আহ্লাদ ও উৎসাহের সহিত আরার অভিমুখে 


২১৬ সিপাহীযুদ্ধের ইতিহাঁস। 


ধাবিত হইল। সিপাহীযুদ্ধের ইতিহাস প্রণেতা কর্ণেল মালিসন্‌ লিখিয়াছেন যে, 
কুমার সিংহের ভূতাগণ শোণনদ পার হইবার জন্ত নৌকা সংগ্রহ করিয়া রাখিয়।- 
ছিল। সিপাণীদিগের অধিকাংশ ২৬শে জুলাই সন্ধ্।/কালে এ সকল নৌকায় 
অপর তটে উপনীত হয় । এই সময়ে কুমার সিংহ স্বয়ং এ স্থানে উপস্থিত ছিলেন। 
তাহার পরামশে এই স্থির হয় ঘ, স্পাহীগণ আরায় উপস্কিত হইবে, তত্রত্য 
ইউরোপীয়দিগকে নিহত করিবে এবং ধনাগারের অর্থ লুঠিয়া লইবে।* ইতি- 
হাসলেখকের এই উক্তি বোধ হয়, প্রকৃত ঘটন। অনুসারে তাদৃশ সঙ্গত বলিয়া 
বিবেচিত হইবে না। কুমার সি:হ আপনার ভৃত্যদিগকে দানাপুরের উত্তেজিত 
সিপাহীদ্িগের জন্ত নৌক1 সংগ্রহ করিতে পাঠাইয়া দেন নাই। তিনি ঘটনা- 
স্থলে উপস্থিত ছিলেন না । তাহার পরামর্শে কোনরূপ কার্য্যপ্রণালী অবধারিত 
হয়নাই; তাহার উৎসাহবাক্যে সিপাহীাগণ অধিকতর শক্তিসম্পনন হই 
উঠে নাই। তাহার যত্রশীলতায় তাহারা কোম্পানির রাজত্বের ধ্বংসসাধনে 
একাগ্রচিত্ত হয় নাই। তিনি আরার ধনাগারাধলু্ঠন বা ইউরোগীয়দিগের 
নিধনের প্রস্তাব করেন নাই . এই সমন্কে তিনি স্বয়ং জগদীশপুরে অবস্থিতি 
করিতেছিলেন। তাহার কুচক্রী কম্মচারীর চক্রান্তে সিপাহীগণ আরা যাত্রা 
করিয়াছিল। কুমার সিংহ এই বিষয়ের সংস্রবে ছিলেন না। তিনি এখনও 
দোলায়মানচিন্ত ছিলেন, এখনও জগদীশপুরে থাকিয়া, আপনার শোচনীয় 
অবস্থা ভাবিয়া, পরিতপ্ত হইতেছিলেন। ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধাচরণে 
এখনও তাহার উগ্ভমের কোনরূপ নিদর্শন লক্ষিত হয় নাই। এখনও তিনি 
শাহাবাদের শান্তিনাশে কৃতসঙ্কল্প হরেন নাই। 

দানাপুরের সিপাহীগণ হরেকুষ্ের সঙ্গে আরাতে উপনীত হইল। হরেক 
কুমার সিংহের নিকটে সংবাদ পাঠাইলেন যে, দনাপুরের িপাহীগণ আরায় 
উপস্থিত হইয়াছে । তিনি যদি আঁবলদ্বে তাহাদের নিকটে সমাগত ন! হয়েন, 
তাহা হইলে তাহার৷ জগদীশপুরে যাইয়া, তাঁহার আবাসবাটা বিলুগ্ঠন এবং 
তাহার সাতিশয় অপমান করিবে। তিনি আরায় উপস্থিত হইলে সিপাহীগণ 
তাহাকে আপন।দের অধিনায়কের পদে প্রতিষ্ঠিত করিবে, এবং তীহার আদে- 


51127116507) 17127 14127209770, 4, £, 79. 


কুমার সিংহ । ২১৭ 


শানুসারে সর্ব সমস্ত কার্ধ্য করিতে প্রস্তত থাকিবে । এই সংবাদ পাইয়া,কুমার 
সিংহ চমকিত হইলেন। দানাপুরের সিপাহীগণ যে, আরা আসিবে, ইহা তিনি 
পূর্বে জানিতে পারেন নাই। হরেক্কষ্চ যে উদ্দেমশ্তে দানাপুরে প্রেরিত হইয়া- 
ছিলেন, তদনুসারে কার্ধ্য হইল ন দেখিয়া, তিনি বিরক্ত হইলেন। কিন্ত এখন 
বিরক্তি প্রকাশের সময় ছিল না। নানারূপ গোলযোগে উদ্ত্রাস্ত হইয়া, কুমার 
সিংহ অগত্য! আরায় উপস্থিত হইলেন। তাহার আগমনে সিপাহীগণ আনন্দ 
ধ্বনি করিয়! উঠিল। পরদিন প্রাতঃক!লে সিপাহীদিগের সর্দারগণ কুমার 
সিংহকে আনিবার জন্ত তদীযর় আবাসগুহে গমন করিল। কুমার সিংহ 
অশ্বারোহণে তাহাদের সঙ্গে আবাসগৃহের পার্খববন্তী 'প্রান্তরে উপস্থিত হইলে, 
সিপাহীগণ এর প্রান্তরে দলবন্ধ হইয়া, তাহাকে কাওয়াজের নিয়নান্থসারে অভি- 
বাদন করিল। কুমার সিংহ এইরূপে তাহাদের মধিনারকের পদে প্রতিষ্ঠিত 
হইলেন । নানারূপ চক্রান্তে, নানারপ দুশ্চিন্তায়, তিনি অগত্যা জীবনের শেষ 
অবস্থার প্রবলপরাক্রম ব্রিটশ দিংহের প্রতিদ্বান্দঘভাবে বিপতিময় কর্মক্ষেত্রে 
প্রবেশ করিলেন। তাহার অন্ুঞ্জ উপায়ান্তর ন! দেখিস, জ্যেষ্ঠের সহকারী 
হইপেন। আরার ইংরেজের! যে গৃহে মাশ্রয় লইয়াছিণেন, অতঃপর সেই গৃহ 
অবরোধ করিবার আয়োজন হইল | 

ইংরেজদিগের এই আশ্রয়গৃহ একটি ছেট দোতলা বাড়ী। উহার চারি- 
দকেহ থোল! বারেন্দ। আরার নিকটে যাহারা রেলওয়ের কার্যে নিধুক্ত ছিল, 
তাহাদের উপর একজন ইঞ্জিনিয়ার ছিলেন। ইঞ্জিনিয়ারের নাম বিকার্স বয়েল। 
আরায় বিকার্সবয়েলের ছুইটি বাড়ী ছিল। উহার মধ্যে পূর্বোক্ত দোতলা 
বাড়ীটী ছোট । উহা! সর্বপ্রথম বিলিয়ার্ড খেলার জন্য নিশ্চিত হয়। এই ক্রীড়াগৃহ 
এখন ইংরেজদিগের আত্মরক্ষার ছূর্গ্বরূপ হুইল। সমুদ্র হংরেজ এই ক্ষুত্র 
দুর্গে সমবেত হইলেন। আবার ধনাগার রক্ষার জন্য পঞ্চাশ জন শিখসৈগ্ত ছিল। 
তাহারা হুর্ণে স্থান পরিগ্রহ করিয়া, ইংরেজদিগের জীবনরক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ 
হইল। ২৭শে জুলাই দ্বানাপুরের উত্তেজিত সিপাহীগণ বিপ্লবের নিদ্দি্ট কার্ধ্য__ 
ধনাগারবিলুষ্ঠন, করেদীদিগের বিমুক্তিনাধন করিল। আদালতের কাগজ- 
পত্রও নষ্ট হইল । কিন্তু কেহ কলেক্টরির কোন কাগজ নষ্ট করিণ না । কলেব্টরির 
কাগজ ন্ট ভইলে, সাধারণের জমীভরম। র স্বত্বনিদ্ধীরণ পক্ষে গোলযোগ হুইৰে 

২৮ 


২১৮ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


ভাবিয়া, কুমার সিংহ উহা বিন করিতে নিষেধ করিলেন। এ দ্দিকে 
সিপাহীগণ ইংরেজদিগের আশ্রয়ছূর্গ অবরুদ্ধ করিল। হুূর্গস্থিত ইংরেজদিগের 
মধ্যে সৈনিক কর্মচারী ছিলেন না, দেওয়ানি বিভাগের কন্মচারীরাই এখন 
সৈনিকব্রত অবলম্বন করিলেন । আবার মাজিষ্ট্রেট ওয়েকু সাহেব শিখদ্দিগের 
অধিনায়ক হইলেন | বিকাসযেল যুদ্ধের উপকরণসংগ্রহে মনোনিবেশ 
করিলেন । ইহাদের সাহদ অন্তহিত হইল না; পরাক্রম সম্কুচিত হইয়া 
পড়িল না ; উৎসাহ ও উগ্ভম ক্ষীণভাবের পরিচয় দিল না। বহুসংখা সিপাহীর 
আক্রমণে ইহাদের শক্তি যেরূপ পরিস্ফুট হইল, অধ্যবলায়ও সেইরূপ 
প্রবল হইয়া! উঠিল। ইহার! বড় বড় থলিক্না বালি ও মৃত্তিকায় পূর্ণ করিয়া, 
গৃহের নিম্নদেশে, দোতলার বারেন্দায় এবং ছার্দের উপরে প্রাচীরের স্তায় 
সাঞ্জাইয়া রাখিলেন । বিকার্সবয়েল দানাপুরের প্রিপাহীদিগের 'আগমন- 
ধবাদ পাই, এঁ গৃহে আটা. বিস্কুট, মগ্ঠ প্রভৃতি সন্গ্রহ করিয়া! রাখিয়াছিলেন। 
সুতরাং সর্ধপ্রথম তুর্গবাসীদিগের থাগ্ভাভাবজানত কোন কষ্ট হইল না। 
বিকার্সবয়েল কেবল থাগ্চ 9 পানীয় সংগ্রহ করিয়াই নিরস্ত থাকেন নাই। 
তাহার ক্ষুদ্র গৃহের পরার ২০* হাত অন্তরে একটা বড় বাড়ী ছিল। এ 
বড় বাড়ীর যে প্রাচীর তাহার-খাড়ীর সন্মথে ছিল, তিনি উহা! ভগ্ন 
করিয়া ফেলিয়াছিলেন। যেহেতু আক্রমণকারী দিপাহীগণ & প্রাচারের 
অন্তরালে থাকিয়া, তাহাদের প্র গুলি নিক্ষেপ করিতে পারিত। ইংরেজের! 
এইরূপে অগ্রপশ্চাৎ ভাবির, আম্মরক্ষার মায়্োজন করিক্বাছলেন। সিপাহীগণ 
তাহাদের ন্তাক় সাহস ও উগ্ঘম দেখাইতে পারে নাই। তাহার্দের 
কার্ধ্যপ্রণালী স্থির ছিল না! যে বধীয়ান্‌ পুরুষ ঘটনাচক্রে বাধ্য হইয়!, তাহাদের 
অধিনায়কের পদে প্রতিষিত হইয়াছিলেন, তিনিও এ “সময়ে তাদৃশ উৎসাহ 
প্রকাশ করেন নাই। ইংরেজদিগের বিরুদ্ধাচরণে তাহার আদে ইচ্ছা ছিল 
ন।। গবর্ণমেন্ট পুর্বে তাহার কোনরূপ অনিষ্টসাধন করেন নাই । তিনি যেমন 
রাজপুরুষদিগের অন্থরোধ রক্ষা করিতেন, ঝাজপুরুষগণও সেইঞ্টপ তাহার 
উপকারসাধনে সচেষ্ট থাকিতেন। সুতরাং তিনি সর্বপ্রথম “মন্ত্রের সাধন কিংব! 
শরীর পাতন” এই বাক্য দার্ক করিবার জন) কণ্মক্ষেত্রে প্রবেশ করেন নাই। 
স্বকীয় ইচ্ছার বিরুদ্ধে যে কার্ধ্য অনুষ্ঠিত হয়, তাহাতে 'লিগ্ত হইলেও, প্রথমে 


কুমার সিংহ ২১৯ 


মানুষের তন্মরতা থাকে ন। উপস্থিত সময়ে 'কুমার সিংহের এইরূপ অবস্থা 
ঘটিয়াছিল £ কুমার সিংহ সমরকুশল-হইলেও, ই.রেজের বিরুদ্ধাচরণে তনুয়- 
ভাবের পরিচয় দেন নাই। তিনি নিম্নতির নিকটে মন্তক অবনত করিয়াছিলেন 
বটে. কিন্ত নিয়'ত তাহাকে ঘষে পথে পরিচালিত করিয়াছিল, তিনি দেই পথে 
থাকিয়া, প্রথমে একরপ উদ্|সীনভাবেরই পরিচয় দিতেছিলেন। আরার 
ইংরেজধিগের সহুত যৃন্গে যে, ঠিনি কৃতকাধ্য হয়েন নাই, এইরূপ ওদাস্ত- 
সহকৃত অমন্তপ্তি ও অনৃষ্ট-পরতন্ত্রত।ই তাহার একটি প্রধান কাবণ। অধিকস্ত 
কুমার নিংহের ঘুদ্ধোপকরণ ভাল ছিল ন!। যুদ্ধে প্রবৃত্ত হইতে ইচ্ছা না থাকাতে, 
তিনি গোলাগুলি, বন্দুক কামান ইত্যাদি সংগ্রহ করেন নাই। তিনি যে 
সময়ে বাধ। হইয়1, ইংরেজদিগের বিপক্ষে দণ্ডায়মান হয়েন, সে সময়ে সামান্ত 
অগ্নার্দি ঠাহার সম্বল ছিল। উতকৃ্ট অস্ত্রদির অভাবপ্রযুক্ত কুমার সিংহ 
প্রকুষ্টপদ্ধতিক্রমে বুদ্ধ করিতে ও সমর্থ হয়েন নাই। দানাপুর হইতে বহুসংখা 
সিপাহার সমাগম হইয়াছিল। কুমার সিংহের অনেক অনুচরও তাহাদের 
সহিত সম্মিলিত হইয়াছিল। পক্ষান্তরে বিকার্সবয়েলের গৃহে যাহারা আশ্রয় 
গ্রহণ করিয়াছিল, তাহারা সংখ্যাক্প ১৬ জন মাত্র হিল। পূর্বে উক্ত হইয়াছে যে, 
পর্ণাশ জন মাত্র শিখ তাঁহাদের পক্ষ সমর্থন ক।রতেছিল। সিপাহীদিগের উগ্ভম 
ও কাধ্যতৎপরতা থাকলে নিঃসন্দেহ এই খ্বল্পসংখ্যক তুর্গবাসীর অবস্থাত্তর 
ঘটিত। কিন্তু সিপাহীগণ বীরোচিত পদ্ধাতর অন্ববন্তী ছয় নাই। কুমার 
সিংহও প্রথমে বীরধন্মানুসারে একাণগ্রত। প্রকাশ করেন নাই। ইংরেজেরা 
আপনাদের আশ্রয়গৃহে যে সকল বালিপুর্ণ থলি স:জাইয়া রাখিয়াছিলেন, 
শৎনমুদযের অন্তরালে থাকিয়া উভয় থলির ফাক দিয়া, সিপাহীদিগের প্রতি 
বন্দুক ছুড়িতেন। সিপাহীগণ এ গৃহের নিকটে যে বড় বাড়ী ছিল, তথায় 
থাকিয়া গুলিবৃষ্টি করিত। কিন্তু তাহাদ্দের গুলিতে ইংরেজপক্ষের তাদৃশ ক্ষতি 
হয় নাই । এদিকে ইংরেজপক্ষের নিক্ষিণ্ড গুলি অধিকতর কার্যকর হইতেছিল। 
নপাহীগণ ইংরেজদ্রিগের আশ্রয়গ্ৃহ অগ্রিতে ভন্মীভৃত করিবার সঙ্কল্প করিল। 
এই জঙ্কল্প অনুসারে তাহারা ঘরের চাল ও খড়ের গাদা গৃহের সম্মুখে একত্র 
কাঁরয়া, উহাতে আগুন দিল। কিন্তু পবন ইংরেজদ্বিগের অন্থকূল থাকাতে 
দুর্গে আগুন লাগিল না । প্রথম উপায় বিফল হওয়াতে, দিপাহীগণ কয়েক বস্তা 


২২০ [সপাহীধুদ্ধের ইতিহাস । 


লঙ্কা আনিয়া, ইংরেজদিগের আশ্রয়গৃহ্র সম্মুখে স্তুপাকার করিল। তাহাদের 
উদ্দেশ্য ছিল যে, অগ্নিসংযোগে লঙ্কাস্তপ দগ্ধ হইলে, উহার তীব্রতর গন্ধে ইংরে- 
জের! স্থির থাকিতে না পারিয়া, আপন। আপনি গৃহ হইতে বাহির হইবে । বাযু 
অনুকূল হওয়াতে লঙ্কার তীব্র গন্ধ অন্য দিকে ধাবিত হইল । ইংরেজের! নিরুপ- 
দ্রব হইলেন। সিপাহীগণ ইংরেজদিগের অশ্ব নিহত করিয়!, ছুর্গ প্রাচীরের সম্মুথে 
রাখিল। কিন্ত অনুকুল বাষুতে ই নকল মৃত জীবের দেহনিঃস্ত উৎকট গন্ধও 
দুর্গে প্রবেশ করিল না। সিপাহীপ্দগের উৎকৃষ্ট কামান ছিল না। কুমার 
সিংহের ছুইটি কামান মৃত্তিকান্ প্রোথিত ছিল। উহ! ভূগর্ভ হইতে উত্তোগিত 
হইল । কিন্তু গোল! বারুদ ইত্যাদি পর্য।প্তপরিমাঁণে ছিল না। স্ৃতর৷ং মারাত্মক 
অন্তর দীর্ঘকালের পর ভূগর্ভের অগ্ধক।রময় স্থান পরিত্যাগ করিয়া, আত্ম প্রকৃতির 
অনুরূপ কার্ধযসাধনে নিয়োজিত হইলেও, উপযুক্ত উপকরণের অভাবে স্বকীয় 
প্রভাবের পরিচয় দিতে পারিল না । আক্রমণকারিগণ এইরূপে অকৃতকার্য্য 
হইল। ইংরেজ রাজপুরুষগণ পরিবারবদ্ধ হইয়া, সৌভাগা ও শান্তির সময়ে 
যেসকল বিলাসদ্রব্যে আমোদ উপভোগ করিতেন, এখন দেই সকল দ্রব্য 
আক্রমণকারীদগের অস্ত্রশস্ত্র হইল | তাহারা বিকার্স বয়েলের অন্ত একটি গৃহ 
অধিকার করিয়া, উহাতে যে সকল দ্রব্য পাইল, তৎসমুদ্য়, ৪গোলার অভাবে, 
কামানে পুরিতে লাগিল। ইঞ্জিনিয়ার স।ছেব, অপনার পত্ভীর বেহালার ভগ্নাংশ 
এবং গৃহস্থিত চেয়ার প্রভৃতির খণ্ড আপনাদের সম্মুখে পতিত হইতে দেখিয়া, 
বিশ্মিত ও চমকিত হইলেন | বিস্ময়ের সহিত তাহাদের গভীর উদ্বেগ জন্মিল। 
প্রকৃতির সাহায্যে তাহারা অনেক বিপদ হইতে নিষ্তৃতিলাভ করিয়াছিলেন। 
প্রজ্ম্গিত চহুতাশনে তাহাদের অনিষ্ট ঘটে নাই। দতৃগ্ধীত লক্কাস্তুপের ধুম. 
রাশিতে ও তাহার। রুদ্ধশ্বাস হয়েন নাই। নিহত অশ্বের উৎকট দূর্গ দ্ধেও তাহা- 
দিগকে আশ্রয়গৃহ পরিত্যাগ করিতে হয় নাই। এই সকল বিপত্তিতে প্রকৃতি 
সদয় হইয়া, তাহাদের উদ্ধারসাধন করিয়াছিল। কিন্তু ঠাহার1 সময়ের পরাক্রম 
হইতে মুক্তিলাভ করিতে পারিলেন না। সময় যতই অতিবাহিত হইতে লাগিল, 
ততই তাহাদের কষ্টবৃদ্ধি হইতে লাগিল। তীহারা একটা ক্ষুদ্র গৃহে অবরুদ্ধ 
ছিলেন। তাহাদের নিতান্ত প্রয়োক্সনীয় থাগ্যদ্রবাাদিনংগ্রহের উপায় ছিল না। 
এদিকে সিপাহীগণ নিরন্তর ঠাহাদের প্রতি গুলিবৃষ্টি করিতেছিল। তীহার্দিগকে 


কুমার সি:হ। ২২১ 
বিপদ[পন্ন করিবার গ্ত নানারূপ উপায় অবলম্বিত হইতেছিল। তাহার! 
সিদ্ধিদাতা ভগবানের নিকটে আপনাদের বিমুক্কি প্রার্থনা করিতেছিলেন। এই 
রূপ অবস্থায় তাহারা একদ। গভীর নিশীথে দূরে বন্দুকের শব শুনিয়া, আশ্বস্ত 
হইলেন; ভাবিলেন, তাহাদের সাহায্যের জগ্ত সৈনিকগণথ অগ্রসর হইতেছে। 
কিন্ত সাহাধাকারা সৈনিকের সমাগম হইল না। বন্দুকের শব ক্রমে অনন্ত 
আকাশে নিশিকা গেল। দূরে ষে সকল আম্রবুক্ষ জ্যোতির্দয় হইয়াছিল, 
তৎসমুদয় পৃর্ববৎ ঘোর অন্ধকারে সমাবৃত হইল। দৃরবন্তী আগ্রকাননের স্তায় 
অবরুদ্ধ ইংরেজদিগের হৃদয় ও মুহূর্তমাত্র প্রসন্ন হইয়া, পূর্ব বিষাদ কালিমায় 
নমাচ্ছন্ন হইয়। পড়িল। 

দূরবস্তী আত্রকানন কি জন্ত সহপা আলোকিত হইয়াছিল, কি জন্ত বারংবার 
বন্দুকের শব হইতেছিশ, তাহা বিবৃত করিবার পুণে পুরর্বার দানাপুরের 
ঘটনার উল্লেখ কর! আবশ্তক। উত্তেজিত সিপাহীগনণ দানাপুর হইতে যাত্রা 
করিলে, তত্রতা কর্তৃপক্ষ নিরতিশয় উদ্দিপ্ন হয়েন। পুর্ব উক্চ হইয়াছে যে, 
তাহাদের গতিরোধের জন্ত সবিশেষ চেষ্ট1! হয় নাই। সেনাপতি বুদ্ধ ও 
রোগগ্রস্ত ছিলেন। বয়দের আধিক্যে ও রোগের পরাক্রমে ঠাহ।র সাম্য 
অন্তহিত প্রান্ম হইয়াছিল। তাহার অধীন কম্মচারীপিগের নধ্যেও তাদৃশ 
শৃঙ্খল|। ছিল না"। পাছে, পিপাহার! পানা আক্রমণ করে, এই আশঙ্কায় দানা- 
পুরের মেনাপতি ৫০* শত মান্র সৈম্ত ও চারিটী কামান রাখিয়।, অবশিষ্ট 
সৈনিকর্দিগকে পাটনায় পাঠাইয়া দেন। তাভার রক্ষণীয় সৈনিকনিবাসে 
অশ্বারোহ। সৈনিকপুরুষ ছিল না; সুতরাং তিনি পাতি দ্বারা আবশ্তক কাধ 
সম্পাদনের বন্দোবস্ত করিয়াছিলেন । সিপাহীগণ দি আরার অভিমুখে যাত্রা 
করে, তাহা হইলে তাহাদিগকে শোণ পার হইতে হইবে। এজন্ত কর্তৃপক্ষ 
শোণের নৌকাগুলি ডুবাইয়া দেওয়৷ আবশ্যক মনে করেন। রেলওয়ের 
এক জন ইউরোপীর় কর্মচারীর প্রতি এই কারধ্যের ভার সমপিত হয়। কিন্ত 
এই কন্মচারী সিপাহীদিগকে উপস্থিত দেখিক্না, আপনার কন্মসম্পাদনের পূর্বে 
প্রাণভয়ে পলায়ন করেন। ২৬শে জুলাই, একখানি ছোট জাহাজে কতিপয় 
সৈনিক পুরুষকে পাঠান! দেওয়া হয় । কিন্ত বেশী জল না থাকাতে জাহাজ 
অধিক দূর অগ্রসর হইতে না পারিয়া, সেই দিন সঞ্ধযাকালে ফিরিয়া আইসে। 


২২৪ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


সিপাহীদিগের গতিরোধের জন্ত পুনর্বার চেষ্টা হয়। কিন্তু এই চেষ্টাও 
সফল হয় নাই। ২৭শে জুলাই ৩৭গণিত দলের কতকগুলি ইউরোপীয় সৈনিক- 
পুরুষকে একখানি জাহাজে পাঠাইয়। দেওয়া হয়। কর্তৃপক্ষের উদ্দেশ্ত ছিল 
যে, সৈনিকদল নির্দিষ্ট স্থলে জাহাজ হইতে নামিবে। এই স্থান আরার ৯ মাইল 
দুরবত্তী। তাহার! এই ৯ মাইল প্থ অতিক্রমপূর্বক আরায় উপস্থিত হুইয়া, 
তত্রত্ায অবরুদ্ধ ইংরেজদ্িগকে বিমুক্ত করিয়া আনিবে। কিন্তু উদ্দেপ্ত কার্ধ্য 
পরিণত,.হইল না। জাহাজ কিছু দূর গিয়া, চড়ায় আবদ্ধ হইল। সেনাপতি 
জাহাজের সৈনিক দ্রিগকে ফিরিয়া আনিতে চাহিলেন। কিন্তু কমিশনর টেলর 
সাহেব ইহাতে সম্মত হইলেন না। তিনি আর একখানি জাহাজে আরও কতক- 
গুলি সৈন্য পাঠাইবার প্রস্তাব করিলেন। তাহার অভিপ্রায় ছিল ষে, এই 
জাহাজ চড়ার আবদ্ধ জাহাজের উদ্ধার করিবে । উভয় জাহাজের সৈগ্ভ একত্র 
হইয়(। আরার ওউক্ধারের জন্ত যাইবে । ঘটনাক্রমে আর এক থানি জাহাজ 
দানাপুরে উপস্থিত হইল। উহ! এলাহাবাদ হইতে বহুসংখ্যক ইউরোপীয় 
পলাতক লইয়া, কলিকাতাধ ঘাইতেছিল। এই জাহাজে আরার উদ্ধারের জন্ত 
সৈন্ত প্রেরণ করা সিদ্ধান্ত হইল। জাহাজ যাত্রিগণে পরিপূর্ণ ছিল। 
হহাদ্দিগকে ন! সরাইলে সৈনিকাদগের সমাবেশ হইত না। কিন্তু কর্তৃপক্ষ 
সন্কল্লান্থসারে কাধ্য করিতে নিরস্ত হইলেন না। দানাপুরের প্রোটেষ্টাণ্ট 
সপ্রদায়ের গিঞ্জাঘর পাস্থনিবাসে পরিণত হইল। যাবৎ সৈনিকগণ নিদ্দিঃ 
কার্য)সম্পাদন করিয়া, প্রত্যাবুত্ত না হয়, তাবৎ কর্তৃপক্ষ জাহাজের যাত্রীর্দিগকে 
এই স্থানে রাখিবার বন্দোবস্ত করিলেন। এইরূপে ২৯শে জুলাই প্রাতঃকালে 
আবার সৈনিকদল পাঠাইবার বন্দোবস্ত হইল। কিন্তু .ন্গণিত ইউরোপীয় 
পদাতিদ্বলের, ২৫০ শত সৈনিকপুরুষ যখন সজ্জিত হইয়!, নর্দীতটে উপনীত 
হইল, তখন জাহাজের পরিচালক কাণ্ডেন, একবারে বহুসংখ্যক লোকের সহিত 
ছই খানি ফ্যাট চালাইতে অসম্মত হইলেন । যেহেতু, যে জাহাজ চড়ায় আবদ্ধ 
হইয়াছিল, তাহা ৩৭ গাণত দলের সৈনিকগণে পরিপূর্ণ ছিপ । একবারে এত 
যাত্রীর সহিত ছইখানিকে টানিয়৷ লইতে উপস্থিত জাহাজের সামর্থ ছিল না। 
পক্ষান্তরে জাহাজের যাত্রগণ উষাকালের নুযুপ্তস্থ ভোগ করিতেছিল। 
ফাণ্ডেন এই সুখের ব্যাঘাত জন্মাইতে পারিলেন না । কমিশনর টেলর সাহেব 


কাণ্তেন ডান্বার ৷ হহ৩ 


প্র সময়ে উপস্থিত ছিলেন! তিনি যাত্রীদিগকে উঠাইয়া দিতে আদেশ দিলেন। 
অনেক গোলযোগের পর নৈনিকদিগের স্থাণ নিন্দিষ্ট হইল। কিন্ত পূর্বে উক্ত 
হইয়াছে যে, জাহাজ বহুদংখ্য আরোহীতে পরিপূর্ণ ছইখানি ফুট লইয়া! য|ইতে 
সমর্থ ছিল না। স্থুতর।ং ১৭গণিত দলের ইউরোপীয় সৈনিক্দিগের নিদিষ্ট 
খ্যার অদ্ধাংশ আপনাদের আবাসগৃহে ফিরিরা গেল, অপর অর্ধাংশ জাহাজে 
আরোহণ করিল। সর্ধ প্রথম কর্ণেল ফেন্উইক্‌ সৈনিকদলের পরিচালনভার গ্রহণ 
করিয়াছিলেন। কিন্তু তিনি অরননংখাক সৈম্ত লইয়া যাইতে অনন্মত হওয়াতে, 
কাণ্ডেন ডান্বার নামক একজন সৈনিক পুরুষের উপর পরিচালনভার সমর্পিত 
হইল। দানাপুরের বৃদ্ধ সেনাপতি কাপ্রেন ডান্বারের যোগ্যতাসম্বন্ধে সন্দিহান 
ছিলেন। তিনি নির্দেশ করিয়াছেন যে, কাণ্ডতেন ডান্বারের যোগাতার বিষয় 
বোধ হয়, কর্ণেল ফেন্দইকের বিদ্িত ছিল না।* একজন অযোগ্য পরিচালক 
নিয়তির অবশান্তাবী বিধানের বশবন্তী হহবার জন্যই, কুক্ষণে দানাপুর হইতে 
বাত্রা করিলেন। 
জাহাজ বেল! ৯॥* টাঁর সমর তটবন্তী ইউরোপীয়দিগের জয়ধ্বনির মধো 
দানাপুর হইতে যাত্র। করিল। পাটনার কমিশনরের সহকারী মাঙ্গল সাহেব 
এবং ছাপরা'র মাজিষ্ট্রেট মাকৃডোনালড. সাহেব আরাবাত্রী সৈনিকদ্দিগের মধ্যে 
ছিলেন। তাহার শাপনাদ্দের অভস্ত কাষ্য পরিত্যাগ করিয়া» উপস্থিত সময়ে 
সৈনিকের কর্ম গ্রহণ করিতে কাতর হয়েন নাই। যাহা হউক, জাহাজে কোন 
বিষয়ের শৃঙ্খল। ছিল ন!। নিয়তির অথগুনীয্প বিধিতে যাহার! অজ্ঞাতসারে 
সর্বসংহারক কালের সম্মুথে উপনীত হয়, তাহাদের মধ্যে, প্রথম হইতে শেষ 
পধ্যস্ত, সকল বিষয়েই গোলযোগ ঘটিতে থাকে । কাণ্ডতেন ভান্বারের অধীন 
সৈনিকদল জাহাজে উঠিয়া, নানা গোলযোগে বিব্রত হইয়া পড়িল। তাহার! 
কুধার্ত হইয়! জাহাজে উঠিয়া ছিল, ক্ষুধার্তভাবেই জাহাজে অবস্থিতি করিতে 
লাগ্রিল। জাহাজে খাগ্ঠ ও পানীয়ের অভাব ছিল না, কিন্তু নানা! গোলযোগে 
তংসমুদয় সৈনিক্িগের মধ্যে পরিবেশন করা হইল ন1। বেল! ,ছই প্রহরের পর 
আবদ্ধ জাহাজের উদ্ধার হইল। জাহাজ নিদ্দিষ্ট স্থানে উপনীত হইলে. সমস্ত 
সৈন্ত জাহাজ ছাড়িয়া, নৌকায় উঠিণ। যেহেতু, এ স্থান হইতে আরার সন্নিকট- 
₹1171/17। 17%076277 £2716176. 7/০1. 41. 2১493. 


২২৪ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


বর্তী স্থানে উপস্থিত হইতে হইলে, একটি খাল দিয়া যাইতে হইত। নৌকাগুলি 
নিদ্দিষ্ট স্থলে উপনীত হইপ। এই স্থন হইতে আর! কয়েক মাইল দূরবর্তী 
ছিল। এন্দকে সৈনিকগণ অনাহারে ক্লি৯ হইয়াছিল । তাহার! কাতরভাবে অপ- 
রাহ ৭ টার সময়ে নৌকা প:রত্যাগ করিয়া, তীরে উত্তীর্ণ হইল। এই সময়ে 
চন্ত্রালোকে চারি দ্দিক উদ্ভাসিত হইরাছিল। কাণ্তেন ডান্বার এই আলোকের 
সাহায্যে, পথপ্রদর্শকের নিদ্দিষ্ট পথে সৈনিকদলের সহিত আরার আভমুখে 
অগ্রসর হইতে লাগিলেন। কিছু দূর যাইয়া, তিনি একটি সেতুর নিকটে 
উপনীত হইলেন। সৈনিকগণ এই স্থানে বিশ্রাম করিতে চাহিল এবং 
ক্ষুধাশাস্তির নিমিত্ত অধিনান্নকৈর নিকটে কিছু বিষ্কুট ও মছ্য প্রার্থনা করিল। 
কিন্তু ভান্বার তাহাদের প্রার্থনা গ্রাহা না করিয়া, সেই রাত্রিতেই আরায় যাইতে 
উদ্যত হইলেন । ক্ষুধার্ত সৈনিকগণ রাত্রি ১১টার সময়ে আবার চলিতে লাগিল। 
এঁ সময়ে চন্দ অস্তমিত হইতেছিল। রাত্রি ছুই প্রহরের পুর্ববে অন্ধকারে চারি 
দিক আচ্ছন্ন হইল। কাণ্তেন ডানবার, বিপক্ষ সিপাহীদিগের পস্থিতিসগ্ঘন্ধে 
কিছুমাত্র সন্দেহ না করিরা. সৈনিকদল্র সহিত এই অন্ধকারের মধো আরার 
দিকে যাইতে লাগিলেন। এইরূপে তাহারা আরার সন্নিকটবন্তা হইয়াছেন, 
এমন সময় পথের পার্্স্থিত অন্ধকারময়, নিবিড় আয়কানন যেন সহস। জলিয়া 
উঠিল; সহসা গভীর ন্নীথে অনলশিখা দ্বিগুণ উজ্জল হইল । মুহুর্তমধ্যে গুলির 
উপর গুলি আসিয়া, ডান্বারের সৈনিকদলের উপর পড়িতে লাগিল। প্রথমেই 
গুলির আঘাতে অধিনাস্কর পতন হইল। সৈনিকদলের পরিচালনায়, কাণ্ডেন 
ডানবারের বদি বিবেচনার ত্রুটি হইয়া! থাকে তাহা! হইলে তিনি এই ক্রুটির 
সমুচিত ফল ভোগ করিয়াছেন | প্রথমবারের গুগিতে বিদ্ধ হইবার পর, আর 
তাহাকে জীবিত অবস্থায় পাওয়! যায় নাই |. 

রণক্ষে৫জে অধিনায়কের পতন হইল। অন্ধকারের মধ্যে গুলির পর গুলি 
আসিয়।, সৈনিকদলের পুরোভাগে, দক্ষিণপার্থে ও বামপার্খবে পতিত হইতে 
লাগিল । গুলির আঘাতে পরিশ্রান্ত সৈনিকদিগের অনেকে অনস্ত নিদ্রায় 
অভিভূত হইতে লাগিল। এইরূপ আকন্মিক আক্রমণে সমগ্র সোনকদল 
একান্ত বিব্রত হইয়! পড়িল। তাহার! গভীর অন্ধকার প্রযুক্ত বিপক্ষদ্বিগকে লক্ষ্য 
করিতে পারিল না । অধিকন্ত নিবিড় আতম্রকানন লক্ষ্যনির্দেশে, তাহাদের 


কাণ্তেন ডান্রার। ২২৫ 


প্রধান অন্তরায় হইয়া উঠিল । পক্ষান্তরে তাহাদের শ্বেতবর্ণ সামরিক পরিচ্ছদ 
এ বিষয়ে আক্রমণকারীরা সিপাহীদিগের যথোচিত সাহাব্য করিতে লাগিল। 
তাহাবা উপায়ান্তর না দেখিয়া, আত্মগোপনে ইচ্ছা করিল কিছুক্ষণ পরে 
ভেরী ধ্বনিতে একত্র হইয়া, তাহারা মান্বন পরিত্যাগ পূর্বক শস্তক্ষেত্রের 
নিকটে উপস্থিত হইল। ক্ষেত্রের পার্থে জলশূন্ঠ ক্ষুদ পুফরিণীর মত একটি খাদ 
ছিল। হ্তাবশিষ্ট সৈনিকগণ এই খাদে আশ্রক্প গ্রহণ করিল। কিন্তু তাহারা 
এঁ .আশ্রয়স্থানে একবারে নিরাপদ হইল না। অস্বাদির শবে সিপাহীগণ 
স্থান ঠিক করিয়! লইল, এবং নিদ্দিষ্ট স্কান লক্ষ্য করিস্া, গুলিবুষ্টি করিতে 
লাগিল ' ইহাতে কেহ ৫েহ প্র আশ্রয়স্থানে থাঁকিগা, গুলির আঘাতে দেহ- 
তাগ করিল। ইংরেজ সৈনিকদিগের এইরূপ শোচনীয় অবস্থায় রাত্রি প্রভাত 
গইল। আরা হাহাদের অছ মাইলের মধো ছিল। পক্ষান্তরে তাহারা যে 
ভাহাঙ্গে অ।িয়াছিল্‌, উহাতে পহুছিতে হইলে, তাহাদিগকে বার মাইল পথ 
অঠিরূম করিতে হইত । খল থাকাতে নৌকা হিন্ন যাইবার স্থুবিধ! ছিল না। 
কাণ্টেন ডান্বারের পরিশ্রান্ত সৈনিকগণ এরূপ দুর্দশাগ্রন্ত হইয়াছিল যে, তাহারা 
আরাগ্প না গিয়া, পুনপ্লার গাহাজে ফিরিয়া যাইতে উদ্যত হইল। এই উগ্যমে 
তাহাদের দুর্গতির অবধি রহিল না। সিপাহীর। চারি দিক হইতে তাহাদের 
উপর গুলিবুষ্টি কগিতে লাগিল । ঘরের চাল, মুন্বয় প্রাচীর, ঝোপ, বাগান, খাদ 
প্রস্থৃতি সমুদয় স্থান হইতে গুলি আপিফ়া, তাহাদের সংখা। অল্পতর করিতে 
লাগিল। শাহার৷ খালের দিকে যতই অগ্রসর হইতে লাগিল, ততই যেন 
তাহাদের বোধ হইতে লাগিল যে, ছুদ্দান্ত সিপাহীগণ সর্দব্যাপী হইয়া! রহিয়াছে। 
তাহারা আক্রমণকারীদিগকে লক্ষা করিতে পারিল ন1) যেহেতু দিপাহীগণ 
ঝোপ প্রভৃভির অন্তরালে থাকিয়।, গু'লবুষ্টি করিতেছিল। তাহার! কেবল, 
যে স্থানে সিপাহীদিগের বন্দুক হইতৈ ধুম নির্গত হইতেছে, সেই স্থান লক্ষ্য 
করিয়া! গুলি ছুড়িতে লাগিল । কিন্তু ইহাতে ফলোদয হইল না । সকল বিষয়েই 
তাহাদের যার পর নাই অস্তরবিধা ঘ্টতেছিল। তাহাদ্দের আহত বাঁক্তিদ্িগকে 
লছয়। যাইবার জগ্ঠ ডুণি ছিল ন1!। তাহাদের শুশষার জন্ত চিকিৎসক বা অন্ত 
লোঁক ছিল না । তাহাদের বিপক্ষগণ দৃষ্টিপথবর্তী ছিল না। একজন মাত্র 
চিকিৎসক তাহার্দের সঙ্গে আসিয়াছিলেন। কিন্তু তিনি আহত হওয়াতে, 
২৯ 


২২৬ সিপাহী যুদ্ধের ইতিহাঁস। 


অকর্ম্নণা হইয়! পড়িয়াছিলেন। এইরূপ নানা অন্ুবিধার মধো, ফেবল একটি- 
মাত্র বিষয়ে তাহাদের সুবিধা ঘটিকাছিল। তাহাদের সহযোগিগণ গুলির আঘাতে 
যেমন একে একে পথের পার্খে অনন্ত নিদ্রায় অভিভূত হঈতেছিল, সেইরূপ 
আক্রমণকারীদ্দিগের গুলি বারুদ পড়তি নিঃশেষিত হইয়া! উঠিতেছিল। যদি 
এই উপকরণের অভাব ন। ঘটিত, তাহা হইলে বোধ হয়, তাহাদের এক জনও 
প্রাণ লইয়া, পলায়ন করিতে পারিত ন1। 

এইরূপ শোচনীয়ভাবে তাড়িত হইয়া, অবশিষ্ট ইংরেজসৈন্ত থালের তীগ্লে 
উপস্থিশ হইল। পসৌভাগাক্রমে এইছ্থানে পুণ্দের নৌকাগুলি ছিল। পল্লী- 
বাসীরাও দয়াধর্ম্ের বশবত্তী হইয়া, নৌকা সংগহ করিয়া দিয়াছিল। কিন্তু 
পলায়িত এ বিতাড়িত সৈনিকর্দিগের মধ্যে কিছুমাত্র শৃঙ্খলা ব্রহিল না। প্রায় 
সকলেই আপনাকে নিরাপদ করিবার জন্ঠ বাস্ত হইল। সেনানায়কাদগের 
কোন কথায় কিছুমাত্র ফল হইল না। এ সমক্কে৪ সিপাহীগণ পলাপ্িতদ্দিগকে 
লক্ষা করিয়া, গুলিবুষ্টি করিতোঁছিল। নৌকা সকল ভম্মীভূত বা নিমজ্ডিত 
করিতে 9 তাহাদের টদ্ঘমণীলতা পরিস্মুট হইতেছিল। তাহাদের উগ্ভম এক- 
বারে নিক্ষণ হয় নাই। তাহার দই খানি নৌকা ডুধাইর। [দিল । এক খানিতে 
অগ্নি দিয়া, ভন্মীভৃত করিয়া ফেলিল। এঁদকে পলাঞিতগণ আপনাদের জীবন- 
রক্ষার জন্ত উদন্রাত্ত হইয়া পড়িয়াছিল। প্রায় সকলেই আপনাদের অক্ত্রদি 
পরিত্যাগ করিল ; দেহ হইতে পরিচ্ছদ উষ্মোচিত করিয়া কেলিল, এবং উন্মন্ত- 
ভাবে নৌকায় টঠিবারজন্ত জলে ঝাঁপ দির! পড়িল। কিন্তু ইহাতে হতভাগা- 
দিগের নিষ্কতিলাভ ইল না। কহ কেহ সিপাহীদ্দিগের গুলির আঘ।তে 
দেহত্যাাগ করিল। কেহ কেহ জলে নিমজ্জিত হইল। কে কেহ বা নৌকার 
অগ্নিতে ভন্মীভূত হইয়া! গেল। সব্দংশষে একটি সৈনিকপুরুষ যে নৌকায় 
আরোহণ করে, উহা অনলশিখায় পরিব্যাপ্ত হওয়াতে, আরোহিগণ গলে ঝাঁপ 
দেয়। উক্ত সৈনি কপুরুষ ইহাদের সঙ্গে জলে ল'ফাইয়া পড়ে । এমন সময়ে, 
ইছার গলদেশে গুলি প্রবিষ্ট হুয়। সৈনিকপুরুষ9 তনুহূর্তে নিমজ্জিত হইয়া 
যায়। পরক্ষণে আবার সে জলের উপরে মাথা তুলিয়া, অস্ত্র পরিত্যাগ করে, এবং 
উচ্চৈঃম্থরে সহযোগীদিগকে সন্বোধনপুরর্বক “বিদায়” “বিদায়” বলিয়া, জলমগ্ন 
চয়। এই সৈনিকধুবক আর তাহার মহযোগিবর্ের দৃষ্টিপথে গতিত হয় নাই। 


কাণ্তেন ডান্বারের সৈন্য | ২২৭ 


যাহাক্ধা! কোনরূপে শাত্মরক্ষা করিয়া, খালের অপর তীরে উত্তীর্ণ হইল, 
তাহাদের আশঙ্কা থাকিল না! তাহারা অভাবনীয়, ঘোরতর বিপদ হইতে 
মুক্তিলাভ করিয়া, নিরতিশ্য় কাতবভাবে জাহাজে উপাস্থত হইল । জাহাজ 
এই সকল শোচনীর দশাগ্রস্ত সৈনিকদ্দিগকে লইন্, দানাপুরের অভিমুখে যাত্রা 
করিল উহা ষখন দানাপুরের নিকটবন্থী হইল, তখন তন্রত্য ইউরোপীয়গণ 
আপনাদ্দের অভীষ্ট দিদ্ধ হইয়াছে ভাবিয়া, উতফুল্পভাবে উহার প্রতি দৃষ্টি- 
যোজন! করিয়া রহিল। কন্ত জাহাজের কেহই কে।নরূপ আনন্দধ্বনি করিল 
না। কেহই কোনরূপ উল্লাসের চিহ্ন দেখাইল না। তটধর্থী হউরোপীয়দিগেয় 
টরংশ্ক্য বাদ্ধত হহল। কিন্তু তাহাদের উৎফুল্পভা প্রার অগ্তহিত হইয়া গেল। 
তাহার। নিরতিশর উদ্বিগ্নচিতনত ও নিস্তন্ধবতাবে জাহাজের দিকে চাহিয়া রহিল। 
জাহাজ ধীরে ধারে চিকিৎসাপয়ের সম্মুখে উপস্থিত হইল। এক দিন পূর্বের 
যাহার! নুস্থদেহ ছিল, যৌবনোচিত সাহস ও তেজশ্ষিঙার নিদর্শন, যাহাদ্দের 
মুখমণ্ডলে পরিলক্ষিত হইতেছিণ, তাহাদের ছুরবন্থার একশেষ ঘটিয়াছিল। 
চারশত সুঙ্চদেহ ্বিষুক্ত পুরুষ দানাপুর ২₹ইহতে যাত্রা করিয়া।ছল, ইহাদের 
অদ্ধাংশ আবার পার্ববত্তী স্থানে গতান্ু হইয়া, কুকুর, শৃগাল, শকুনি প্রভৃতির 
ভক্ষা হয়। অপর অদ্ধাংশের ৫০ জন মাত্র অক্ষতদেহে প্রতাবর্তন করে। 
দানাপুরের ইঈরোপীয়গণ 'এতক্ষণ জাহাজের আরোহীাদিগের নিস্তবধত! দেখিয়া 
ওউস্থকাসহকারে পরম্পরের নিকটে উহার কারণ জিজ্ঞাসা করতেছিল। 
জাহাজ যখন নিদ্দিষ্ট স্থলে উপস্থিত হইল, তখন তাহারা স্পষ্ট বুঝিতে পারিল 
যে, উহ ভয়াবহ মুত্যু ও অভাবনীয় বিপত্তিকালের নিস্তব্ধতা । এখন প্রফুল্লতার 
পরিবর্তে গভীর বিষাদের আবির্ভাৰে তটবন্তী ইউরোপীয়দিগের ভাবাস্তর 
ঘটিল। মৃহিলাগণ গভীর শোকে অধৈর্যা হইয়া আপনাদের বক্ষোদেশে কর।- 
ঘাত করিতে লাগিল! ৫েহ কেহ কেশগুচ্ছ উৎপাটন করিতে করিতে, এই 
ভয়ঙ্কর কাণ্ডের কর্তার প্রতি সমুচিত শান্তিবিধানের জন্য, ঈশ্বরের নিকটে 
প্রার্থনা করিতে লাগিল । পুরুষেরা গভীর শোকে উন্মত্তপ্রার হইয়া উঠিল। 
সেনাপতি লয়্েডু এই বিষয়ের জন্ত দায়ী ছিলেন না! কিন্তু দানাপুরের 
ইউরোপীয়গণ এক্প উত্তেজিত হইয়াছিল বে, তাহারা সেনাপতিকে সম্মুখে 
পাইলে ঠাহার দেহ ছিন্নবিচ্ছিন্ন করিয়! ফেলিত। 


২২৮ িপাহীধুখের ই(তহাস 


যাহারা আরার উদ্ধারের জন্ত যাত্রা করিয়াছিল, এইরূপে শাহাদের 
অবস্থান্তর ঘটে। কিন্তু তাহাদের কেহ কেহ আপনাদের শোচনীয্ অবস্থার 
মধ্যেও সমুচিত সাহস ও বীরত্বের পরিচয় দিতে বিমুখ হয় নাই। উপস্থিত 
ইতিহাসে উক্ত হইয়াছে যে, সৈনিক বিভাগেয় কন্ম্চারীদিগের স্তায় দেওয়ানী 
বিভাগের কল্মচারগণও এ সময়ে বীরবেশে সজ্জিত হইয়াছিলেন। সমর- 
ক্ষেত্রে, রণনিপুণ সৈনি চাদগের পার্খে, ইহ রা আপনাদের যুদ্ধনৈপুণ্যের 
পরিচয় দেন। ফলতঃ, পূর্বতন পিবিপ কন্মনচারগণ সামরিক কার্যে অনভ্যন্ত 
ছিলেন না। মৃগয়াম় ব্যাপৃত থাকাতে, ইহারা যে্প অশ্বারোহণে নৈপুণ্য 
লাভ করিতেন, অন্ত্রপরিগ্রহেও সেইবপ সুদক্ষ হইতেন। বন্থ বগাহ, শার্দল 
প্রভৃতি শ্বাপদকুলের পরাক্রম পধুর্ঘদন্ত করিবাগ জন্য, ইহার সাহস ও 
ক্ষিপ্রকারিতা দেখাইতেন। এই কল গুণ অনেক সময়ে ইহাদগকে সমর- 
ক্ষেত্রে, রণনিপুণ যোদ্ধা অপেক্ষা অ.ধকতর কর্মপট করিয়! তুলিত। যখন চার্সস 
মেটকাফ. ভরতপুর আঞ্ুমণে সৈনিকদণের উৎসাহবদ্ধন করিফ়াছিলেন, 
যখন মাউনট্য়ার্ট এ৭ ফন্ঠ্রোন আপাই ঘৃদ্ধক্ষেত্রে গ্তার আর্থর ওয়েলেসংপির 
পার্থভাগে ছিলেন, তখন দিখিপ কম্মচারাদিগের বাঃত্ব অপ্রকাশিত ছিল না। 
১৮৫৭ অবেও এই বীরত্বের অবসান হয় নাই। উহ! পুর্বাপেক্ী অধিকতর 
বিকাশ পাইয়াছিল । লেখনীর ন্যা্ ৩রবারি ও বন্দুকও, এর সকল কল্মচারীর 
অভান্ত বিষয়ের মধ) পরিগণিত হইরাছল। শাস্তির সময়ে যেমন তাহারা 
লেখনীর পরিচালনায় এ্ক্ষতা দেখাইতেন, বিপদের সময়ে তরবারি ঝা বন্দুকের 
প্রয়োগেও ভ্টাহাদের সেইরূপ নৈপুণ্য পরিস্ফুট হইত। আগাযাত্রী সোনক- 
দিগের মধো এইনূপ কতিপগ্ধ সাহসী শিবিল কর্ষুচারী ছিলেন। পুব্বে উক্ত 
হইয়াছে যে, পাটনার কমিশনরের সহক।রী র্‌ নাঙ্গলস্‌ সাহেব এবং ছাপরার 
মাজিষ্ট্রেটে মাক্‌ডোনাল্ড সাহেব আরার উদ্দারার্ধে যাত্রা করিয়াছিলেন। 
মাঙ্গল,স্‌ সাহেব একজন চপংশক্তিরহিত আহত সৈনিককে পৃষ্ঠদেশে লইয়া, 
বিপক্ষ দিগের গুলিবৃষ্টির মধ্যে প্রায় ৬ মাইল পথ অতিক্রম করেন। ইনি নৌকা 
ধরিবার জন্য খানের জলে প'ড়লেও, মাহত সৈনিককে পরিত্যাগ করেন নাই। 
২৪ ঘ্বণ্টা কাগ অনশনে থাকিলেও, এবং *৮ ঘণ্টাকাল সামরিকবেশে সজ্জিত ও 
সিপাহীদ্দিগের কার্যপর্নযবেক্ষণে নিয়োজিত হইলেও, ইহার শক্তির হাঁস হয় 


কাণ্ডেন ডান্বারের সৈন্য । ২২৯ 


নাই। হনি জলের মধ্যেও উপাক্গহীন, রক্ষণীর সৈনিককে ধরিয়া. সন্তরণ 
বারা নৌকায় উপনীত হয়েন এবং উহার মধ্যভাগে আপনার বহুমূলা, 
বহনীপ্ন পদার্থ স্থাপন করেন। অগ্তম সিবিল কর্মচারী মাকৃডোনালস্ড 
সাহেবও উপস্থিত সনয়ে ঘখোচিত সাহসের পরিচয় দিতে বিমুখ হয়েন নাই । 
কাণ্ডেন ভান্বার যখন গুলির অ।ঘাতে দেহত্যাগ করন, তখন তিনি 
তাহার পার্থে দণ্ডায়মান ছিলেন। নিহত আধনায়ুকের দেহনিঃন্যত কাঁধর- 
বিন্দু তাহার শরীরের অনেক স্থানে লাগিক্সাছিল। তিনি আহত হইগে 9, 
যথে।চিত পরাক্রম প্রকাশ করেন। তি কলের শেষে যে নৌকায় 
আরোহণ করেন, পিপাহীরা সেই শৌকার দাও নকল তুলিয়া লইয়াছিল 
এবং হাল রজ্জুদার1 দৃঢ়রূপে আবদ্ধ করিয়া রাখিয়ছিল। সুতরাং নৌকা 
এদ্দিকে এদিকে ঘুরিয়া তারের নিকটবন্টী হইল। সিপাহীগণ এই সময়ে 
নৌকা লক্ষ্য করিয়া, গল চাল[ইতে লাগিল। নৌকার ছই ভাল ছিল। যাহারা 
উহার অভ্যন্তরে ছিল, তাহাদের কে।ন অনিষ্ট হইল না বটে, কিন্তু কেহই বঙ্তি- 
ভাগে ষ'ইয়া, হাল ঠিক করিয়া দিতে সাহমী হইল না। এই ঃসময়ে মাকৃ- 
ডোনাল্ড সাঠেব অগ্রর হইলেন! তিনি সিপাহী।দগের গু'লবুষ্টির মধ্যে 
রজ্জু বাটিয়! হাল ঠিক করিগা দিলেন । সৌভাগাক্রমে এ সময়ে তাহার দেহে 
গলি প্রবিষ্ট হয় নাই; কন্পেকটি গুলি কেবল তাহার টুপির পার্বভাগ দিয়া 
চঁলয়া যায় । হা ঠিক হওয়াতে নৌকা সহজেই নাদ্দিই স্থানে উপনীত হয়।* 
একজন ফরাসী এই সময়ে আরার নিকটে রেল€য়ের কার্যে নিয়োজিত ছিলেন। 
গুলির আঘাতে ইহার পদ ভগ্র হইয়াঁছিল। ধথাপি ইনি দর্দাশাগ্রস্ত ইংরেছ্গ 
সৈনিক্দিগের যথোচিত সাহ্াধ্য করেন! ইহার সদ্ধাবহারে পল্লীবাসিগণ সন্ত 
ছণ। তাহারা একখান নৌকা আনিরা দেয় .+ ফরামী কর্ম্মটারী সেই নৌকার 
৬০ জন আহত সৈনিককে তুণিয় নিরাপদে জাহাজে পাঠাহয়া দেন। অবশিষ্ট 


* আ্টাকডৌনাল ড দাহেব ইহার জন্য 'সাহসা সৈনিকদিগের [চরপ্রার্থশীয় পুরস্কার-_ 
“বিকৃটে।রিয1 ক্রনৃ” প্রাপ্ত হয়েন । হননি শেষে কলিকাতা হাইকোংট4 অগ্চতম বিচার- 
পতি হইয়া।ছলেন । 

+ এই সময়ে চন্তান্ত বাক্তিগণও গল|ায়ত ক₹ংরেজদিগের যখোচিত উপকার করেন । 
কৌয়েলোয়ার়ের সন্পিক্টব্তী স্থানে একটি সর্দাশয় নন্্াণ্ড পুরুষ [তিন জন ইংবেজকে জায় 


২৩০ সিপাহীযুদ্ধের ইতিহাস । 


আহতদিগকে রক্ষ। করিবার আশায়, তিনি এ নৌকায় আরোহণ করেন নাই। 
পরিশেষে এই সদাশয়, সাহসী কম্মচারী সম্তভরণ দ্বার। জাহাজ ধরেন এবং 
উহাতে উঠিয়া, আহতদিগের ক্ষত স্থান প্ক্ষালন পূর্বক চিরাভ্যস্ত পানীয়_-রম 
দিয়, তাহাদের তৃপ্তিসাধন করেন।* 

এদিকে আরার অবরুদ্ধ ই'রেজের। নিরতিশয় উদ্বিগ্ন হইয়াছিপেন। রাত্রি- 
শেষে এক জন শিখ ভগ্রদূত বিপক্ষগণের অজ্ঞাতপারে ছুর্গে বাইয়া, তীহাদ্দিগকে 
অ পনাদের দুর্গতির সংবাদ জাঁনাইল । এই সংবাদে তাহার। মন্মাহত হইলেন । 
কিন্তু তাহাদের সাহস ও অধাবসায় অন্তহিত হইল না। তাহাদের পানীয় জণ 
শেষ হুইয়! গিপাছিল। এদিকে আবরত গুলিবুগ্টি হওয়াতে, গৃহের বহির্ভাগে 
যইবার৪ উপাম্ম ছিল না । অধাবসায়সম্পন্ন শিখগণ অন্ত স্থানে না যাইয়া, সেই 
ক্ষদ্র আশ্রয়দুর্গের মেজেতেই ১৮ ফাঁট গভীর কুপখনন করিল। বিকার্প- 
বয়েলের কৌশলে টোটা প্রস্তত হইল । ছূর্গে বিস্কুট, ময়দা প্রভাতি খাগ্- 
দ্রব্যের অভাব ছিল না। কিন্তু মাংসাশী ইংরেজেরা কেবল বিজ্ধুটে পরতৃপু 
ছিলেন ন।। কেবল নিরামিম খাদ্য ঠাহাদের শক্তিনম্দ্ধনে সাহাষ্য কগিত 
না। এজন্ত তাহারা আপনাদের পরিতৃপ্তি ৪ পরিপুষ্টিসাধনের জন্য আমিষ- 
গ্রহনে উদ্ধত হইলেন । তীহাদ্দের উগ্ভম সফল ইল। রারত্রকালে অনেক 
ছাগ যদৃচ্ছাক্রমে তাহাদের আবাসছূর্গের 'নকটে আশিত। একদা রাত্রিকালে 
উ'হার! সিপাহীদ্দিগের অলক্ষ্যভাবে চাাট ছাগ মবরুন্ধ করিলেন। নাদের 
মাংসে তাহাদের যথ্পরেচিত তৃপুল।ভ হইল। এদিকে সিপাহীগণ নিশ্টেষ্ট 
ছিল না। তাহার! কুল্যা খনন কর্রয়া ইংরেজদিগের ক্ষুদ্র ছুর্গ উড়াইয়া 
দিবার চেগ্না করিণ। ইংরেজেরা প্রতিকূল্যা খনন করিয়া, তাহাদের চেষ্টা 
ব্যর্থ করিয়া ফেলিলেন। এইরূপে এক সপ্তাহ অতীত হল। এক সপ্তাহকাল 
অবঞধ্্। ইংরেজ ও তাহাদের সহকারিগণ, অপুর্ব অধ্যবসায়ের সহিত আত্মরক্ষা 
করিল। সময়ে সময়ে ইঁছাদের কষ্টের 'একশেষ হইজে লাগিল। এক সপ্তাহের 


দেওয়াতে গবর্ণমেন্ট সন্তষ্ট হয়! তাহাকে তিনটি মৌজ| দেন'। কলিকাত! হাইকোঁটে 
অন্যতম প্রপিদ্ধ উকীল শািগ্রাম সিংহ ইহার পুত্র । 


স1227127 176410727/1£778.- 1701. 47, ঠ, 493. 


বিনসেন্ট আয়ার। ২৩১ 


পর ( ১রা আগষ্ট ) ইংরেজেরা দেখিলেন যে, অনেক লোক গোরুর গাড়ি, হাতী, 
উদর এবং ঘোড়ায় বিলুন্টিত দ্রবাদি স্থানাস্তরে লইয়া যাইতেছে । এই সময়েও 
সিপাহীগণ গুলিবুষ্টি করিতে'ছল । ক্রমে তাহাদের এই কাধ্য কিয়দংশ 
শিথিল হইয়া পড়িল । বেল! ষন্তই বাড়িতে লাগিল, ততই অবরুদ্ধদিগের দশ্চি্ত। 
বুদ্ধি পাইতে লাগিল। গভীর দ্রশ্চিন্তার মধ্যে আবার তাহারা দূরে কামানের 
শব্দ শুনি,ত পাইলেন । এ দৃরাগত ধ্বনিতে আবার তাহাদের হৃদয়ে যুগপৎ 
আশা! ও নৈরাশ্রা, হর্ষ ও বিষাদের সঞ্চার হইল । তাহারা ওংস্থক্যসহকারে 
প্রতিমূহূর্তে উহার দিকে উৎকর্ণ হইয়া রহিলেন ) প্রতিমুহূর্তে এ দিকের সমস্ত 
বিষয় পর্যবেক্ষণ করিতে লাগিচলন। অবশেষে তাহাদের বিশ্বাস হইল যে, 
উদ্ধারকারী সৈনিকদপ অগ্রসর হইতেছে । ত্রাহারা “ই বিশ্বাসে উৎুল্প 
হইয়া, সর্বসিদ্ধিদাতা ভগবানের নিকটে আপন'দের কুশল প্রাথনা করিতে 
লাগিলেন 

কামানপরিচাণক দলের বিন্সেপ্ট. আয্মার নাম এক জন সৈনিক পুরুষ 
আপনার পৈন্ঠ হইয়া, জলপথে কলিকাতা হইতে এশাহাবাদে যাইতেছিলেন। 
তাহার জাহাজ ১৫ শে জুলাই সন্ধ্যাকালে দানাপুরে উপনীত হর! এই 
সময়েই সেনাপতি লয়েডর মিপাহীদল টক্তেজিতভ'বে দানাপুর পরিত্যাগ 
ধরে। বিন্সেন্ট,আয়ার অবিলম্বে দানাপুরের সেনানায়কের নিকটে উপস্থিত 
হইয়া, য়: উন্লেজিত দিপাহীদিগের বিরুদ্ধে যাত্রা করিবার প্রস্তাব করেন। 
প্রস্তাব গ্রাহ্ হয়। আম্মার পর দিন দানাপুর হইতে বক্সারে যাইয়া, 
শুনিতে পাইলেন যে, উত্তেজিত সিপাহীগণ শোণ পাগ হইয়া, আরার 
অভিমুখে ধাবিত হইয়াছে । আয়ার অবিলম্বে গাজীপুরের অভিমুখে যাত্রা 
করিলেন। সে স্থান তখন নিরাপদ ছিল ন!। এজন্ঠ তিনি তথায় ছুইটি 
কামান র্রাখিম্না, আবার বক্সারে প্রত্যাগত হইয়া, আরায় যাইতে উদ্যত 
হইলেন। এস্বলে আর এক দল সৈন্ত তাহার সঙ্গে একত্র হইল। আয়।র 
এ সকল সৈম্ত ও কয়েকটি কামান লইয়া, ৩*শে জুলাই, আরার অভিমুখে 
যাত্রা করিলেন । 

'এদিকে সমগ্র আরা' কুমার সিংহের পদ্দানত হইয়াছিল। বুদ্ধ রাজপুত- 
বীরের গ্রভাপে আরাস্কিত লোকে কম্পান্িত হইলেও, সকলে তর্দশাগ্রস্ত 


২৩২ সিপাহীষুদ্ধের ইতিহাস। 


হয় নাই । কুমার সিংহ নিরীহ লোকের উপর অত্যাচার করিতে নিষেধ করিয়া- 
ছিলেন। কথিত আছে, এই সময়ে কয়েকটি বাঙ্গালী তীহার সম্মুখে আনীত 
হয়েন। ইহার ইংরেজের পক্ষে ছিলেন ; ইংরেজের চাকরি করিয়া, )দিনপাত 
করিতেন। ন্থৃতরাং ই“হা'দের দৃঢ় প্রতীতি হইন্সা'ছল যে, কুমার সিংহ ইহাদের 
প্রাণদও করিবেন। বাঁদালীরা। কাতরভাণে, বিশুষ্ষমথে কুমার সিংহের সম্মুখে 
দাড়াইলেন। বুদ্ধ রাজপূত বিস্ষারিতলোচনে, গন্তীরভাবে, ইহাদের প্রতি দৃষ্টি- 
প'ত করিলেন। সেদুষ্টিতে গাবেগের লক্ষণ নাই, ক্রুরতার বিকাশ নাই, 
কঠোরতার পরিচয় নাই; সেদৃট্টি প্রশান্ত অথচ জ্ঞোতিন্ময়। কুমার সিংহ 
গ্রশাস্তভাবে বাঙ্গালী দিগের দিকে চাহিয়া! ব্হিলেন,__'নিরে স্বদেশে ফিরিয়া 
যাগ, আমার আদেশে ফেহ তোমাদের উপর অত্যাচার করিবে না।” ইহা 
কাঁহয়া, তিনি ত্রীহার্দিগকে হাতীতে করিয়া পাটনায় পাঠাইতে আদেশ 
দিলেন। তেজন্বী, সৌম্য পুরুষ নিরীহ বাঙ্গালীর শেণিতপাত করিয়া, বীর- 
ধর্মের অবমাননা! করিলেন না ' বুদ্ধ কুমার |সংহের প্রকৃতি এইরূপ নত 
ছিল। এইনূপ পবিভ্র বীরধর্মে তাহার হৃদয় অলঙ্কুতত হইয়াছিল, 

আয়াখ বক্সারের আটা নাইল দূরধর্থী শাহ্‌পুর নামক পল্লীতে উপস্থিত 
হইয়া কাপ্টেন ভানবারের পরাজয় ও 'নধনের সাদ পাইলেন! এই সময়ে 
অবিরত বুষ্টিপাতে বকৃপার ৪ আরার মধ্যবরী ভথগড প্লাবিত হইয়াছিল । তথাপি* 
আয়ারের গতিরে।ধ হইল না। ক্মীয়ার ১লা আগঈ সন্ধণাকালে গুজরাজগঞ্জ-' 
নামক পল্লীতে উপস্থিত হইলেন। তাহার পথের উভয় পার্বন্ঠি পান্তাক্ষেত্র 
সকল জলপ্লাবিত হইয়া গিয়াছিল। কিক়দ্রে পথে সম্মুখ ঘনসনবিবিষ্ট বৃক্ষ- 
শ্রেনী ছিল। ইংরেজ সেনাপতির গতিরোধের জন্ত কুমার মিংহ এ স্থানৈ 
সৈন্ত সনিবেশিত করিয়াছিলেন! আয়ার ২রা আগ, 'প্রাতঃশ্ালে যাত্রার 
উদ্যোগ করিতেছেন, এমন সময়ে অকন্মাৎ ভেরীধবনি হইল। ভেরীর গভীর 
শবে সেনাপতি বুঝিতে পারিলেন, অদূরে ৰিপক্ষগণ যুদ্ধার্থে সজ্জিত রহিয়াছে । 
অনতিবিণম্থে কমার সিংহের সৈম্ত চাহার দৃষ্টিপথবর্ভী হইল। ইংরেজ সেনা- 
পতি ঘুদ্ধের জন্ঠ প্রস্তত হুইলেন। এদিকে প্লুমার সিংহের সৈন্য বৃক্ষশ্রেণীর 
পার্খভাগ হইতে বিচ্ছেদে গুলি চাল!ইতে লাগিল । স্কয়ার পুরোভাগে কামান 
স্থাপন করিয়া, বিপক্ষের দিকে গোলাবুষ্টি করিবার আদেশ দিলেন। কুমার 


বিন্সেন্ট আয়ার। ২৩৩, 


সিংহের সৈম্ত সবিশেষ সাহসী ও পরাক্রান্ত ছিল। তাহাদের সংখ্যাও ইংরেজ- 
দিগের অপেক্ষ। অধিক ছিল। কিন্তু কুমার সিংহ ছুই বিষয়ে বিপক্ষ অপেক্ষা 
হীনবল ছিলেন। প্রথম, তাহার কামান ছিল না। এদিকে ইংরেজ সেনাপতি 
কামানের সাহাষ্যে বিপক্ষের দ্বিকে অবিরত গোলাবুষ্টি করিতেছিলেন। দ্বিতীয় 
তাহার সৈনিকদলের বন্দুক. উতকৃ ছিল না। পক্ষ স্তরে বিপক্ষগণ উৎকৃষ্ট 
“এন্ফীল্ড রাইফল” নামক বন্দুকে সজ্জিত ছিল। যুদ্ধাস্ত্রের এইরূপ ধীনতায় 
কুমার সিংহের সৈন্য দীর্ঘকাল বিপক্ষের গতিরোধ করিয়া থাকিতে পারিল ন!। 
গোলাবর্ষণ তাহার! হটিয়া' যাইতে লাগিল । ইংরেজ সেনাপতি অগ্রপর হইতে 
লাগিলেন। এইরূপে ছুই মাইল যাওয়ার পর একটি ক্ষুদ্র নদীতে তাহার 
গতিরোধ হইল । নদীর অপর তটে বিবিগঞ্জনামক ক্ষুদ্র পল্লী। নদী পার 
হওয়ার জন্য যে সেতু ছিল, কুমার সিংহ তাহা ভাঙ্গিয়া ফেলিয়াছিলেন । এজন্য 
আগার লে স্থানে নদী পার হইতে পারিলেন না। তিনি দক্ষিণ পার্খে :ফরিয়া 
রেলওয়ের বাধের দ্রিকে যাইতে লাগিলেন । ত্র বাধ দিয়, আরার দিকে একটি 
রাস্ত। গিয়াছিল; আয়ার উক্ত পথ অবলম্বন করিবার জন্ত অগ্রসর হইতে 
লাগিলেন। এদিকে কুমার সিংহ নিশ্চেষ্ট ছিলেন না। তিনি সৈনিকদলের 
সহিত নদীর অপর শুট দিয়, উল্লিখিত বাধের অভিমুখে যাইতে লাগিলেন। 
ইংরেজ সেনাপতি তাহার দিকে ক্রমাগত কামানের গোলাবর্ষণ করিতেছিলেন, 
কিন্ত এবার কুমার সিংহ গোলাবৃষ্টিতে নিরস্ত হইলেন না। অপ্রতিহতবেগে, 
অবিচলিত উৎসাহসহকারে, অবারি শবিক্রমে, ব্ীয়ান্‌ ক্ষত্রিয় বীর বিপক্ষের 
গতিরোধ করিতে দণ্ডায়মান হইলেন। বিবিগঞ্জের সন্নিহিত ভূখণ্ডে ভয়াবহ 
সর্বরের আরম্ত হইল। 

বাধের নিকটে বৃক্ষপমাকীর্ণ একটি ক্ষুদ্র বন ছিল। ইংরেজ সেনাপতি 
বাঁধ ছাড়াইয়া, আরার পথে উপস্থিত হইতে না হইতেই, কুমার সিংহ এঁ বন 
অধিকার করিলেন। মুহূর্তমধ্যে বনের মন্তরাল হইতে গুলির পর গুলি আসিয়া, 
ইংরেজ সৈম্তের উপর পড়িতে লাগিল। গুলির পর গুলির আঘাতে আয়ারের 
 সৈন্ বিব্রত হুইয়! পড়িল। আরু তাহারা অগ্রসর হইতে পারিল না। কুমার 
সিংহ প্রব লবেগে তাহাষ্ট্রিগকে আক্রমণ করিয়াছিলেন। তাহারা এই আক্রমণ 


সহসা নিরম্ত করিতে সমর্থ হইল না। বৃদ্ধ রাঁজপুতের বীরত্ব ও সাহস দেিয়া, 
০, 


২৩৪ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


ইংরেজ সেনাপতি চমকিত হইলেন। তিনি বিপক্ষের উপর গুলি বুষ্টি করিতে 
লাগিলেন বটে, কিন্তু এ গুলিতে তাহাদের সাহস ও উদ্যম পর্ম দন্ত হইল না। 
কামানের নিকটে যে সকল পদাতি সৈম্ত ছিল, তাহার! কুমার সিংহের আক্র- 
মণে কামান ফেলিয়! পশ্চাতে হটিরা গেল। কুমার সিংহের সৈম্ত এই অবপরে 
প্রবলবেগে কামানের নিকটে আসিয়া পড়িল। ইংরেজ সেনাপতি আর কোন 
উপায় ন৷ দেখিয়া, সঙ্গীন চালাইতে আদেশ দ্বিলেন। ইংরেজদিগের উৎকৃষ্ট 
স্গীনের সন্মুথে সিপাহীগণ অধিকক্ষণ স্থির থাকিতে পারিল না । তাহাদের দল 
বিচ্ছিন্ন হইয়া! গেল। এইরূপে আয়ারের পথ পরিষ্কৃত হইল। পথে আর একটি 
ক্ষুদ্র আতম্বতী ছিল। আয়ার, কামান সকল গোযানে আনিতে ছিলেন। উহা 
পরপারে লইয়া যাইবার জন্য সেতুর প্রয়োজন হইল। প্রয়োজন সিদ্ধির পক্ষে 
কোন বিদ্ন হইল না। রেলওয়ের কার্যে যে ইঞ্ঁকরাশি ছিল, তদ্বারা ক্ষুদ্র 
শ্রোতপ্বতীর বিস্তৃতি সম্কুচিত হইল। এ সন্কুচিত অংশে গোযষান বসাইয়। 
আয়ার কান লইয়া, অপর তীরে উপনীত হখলেন। আর তীহার পক্ষে 
কোন উপত্রব ঘটল না। তিনি ৩রা আগষ্ট, প্রাতঃকালে আরাম্ম উপনীত 
হইলেন। আবরার অবরুদ্ধ ইংরেজরা আপনাদের উদ্ধারকর্তীকে অক্ষতশরীরে 
সমাগত দেখিস্বা, অহলাদ প্রকাশ করিতে লাগিলেন। 

এদিকে কুমার পিংহ স্বকীয় বাসগ্রাম জগদীশপুরে গিয়াছিলেন। তাহার 
দলস্থ কতিপয় বুন্ধাহত দিপাহী ইংরেজদিগের বন্দী হইয়াছিল। আয়ার এ আহত 
বন্দীদিগের প্রতি কিছুমাত্র দয়! দেখাইলেন নাঁ। তিনি কতিপয় সিপাহীর 
প্রাণদগ্ড করিলেন । স্থানীয় লোকে নিরস্্রীকৃত হইল। 'এই সকল কাধ্যসাঁধনে 
এক সপ্তাহ অতীত হইল। আয়ার ১১ই আগষ্ট জগদীশপুরের অভিমুখে যাত্রা 
করিলেন। জগদীশপুরে যাইবার পথে নিবিড় জঙ্গল ছিল। কুমার সিংহ 
ভঙ্গলমধ্যবর্তী দুলুর নামক স্থানে সৈন্যসন্নিবেশ করিয়া, বিপক্ষের গতিরোধের 
চেষ্টা করিঘ্বাছিলেন। কিস্থ তাহার চেষ্টা শেষে ফশব্তী হয় নাই। কুমার 
দিংহ জগদীশপুরের বাটীতে অনেক শন্ত সংগ্রহ করিম! রাখিয়াছিলেন। আয়ার 
জগদীশপুরে গিষ্না, শশ্ত বাহির করেন, এবং ঝুঁরুদ দিয়! কুমার পিংহের প্রায় 
সমস্ত গৃহ ভূমিসাৎ করিয়া ফেলেন। পবিত্র দেবালয়ও তাহার করাল আক্রমণ 
কুইতে রক্ষা! পাঁয় নাই। কুমার দিংহ বহু অর্থ বায় করিয়া, একটি দেবমন্দির 


বিন্স্ণে আয়ার। ২৩৫ 


প্রতিষ্ঠা করিয়।ছিলেন, ইংরেজ সেনাপতি উহ! বিনষ্ট করেন। কুমার সিংহের 
দুই ভ্রাতা অমর সিংহ ও দয়াল সিংহের বাঁসগৃহ'ও এরূপে বিধ্বস্ত হয়। জগদীশ- 
পুরের কিছু দূরে জৌতরানামক স্থানে কুমার সিংহের আর একটি আবাসবাটা 
ছিল। সেনাপতি আয়ার সৈন্ত পাঠাইয়া উহা নষ্ট করিয়। ফেলেন। 

দানাপুরের ১০ গণিত দলের ইউরোপীয় পদাতিগণ আরার উদ্ধারের জন্ত 
গমন করে। এই সময়ে ইহাদের কার্ধ)সন্বন্ধে একজন ইউরোপীয় পত্রপ্রেরক 
ইংলপ্ডের একখানি প্রাসন্ধ সংবাদপত্রে লিখিয়াছিলেন,__-“ইহারা আহত সিপাহী 
দিগকে ধরিয়া পথপার্খের বৃক্ষশাখায় কাসি দিযাছিল। যাহারা যুদ্ধে দেহত্যাগ 
করিরাছিণ, তাহাদের শব এীরূপে বিলম্বিত হইয়াছিল। কুমার সিংহের 
প্রাসাদে পঞ্চাশ জন সিপাহী ইহাদের গুণিতে গতাম্ত্র হইলে, ইহর! প্র সকল 
শব পুর্ধের স্তায় বৃক্ধশাখায় ঝুলাইয়! রাখিরাছিল। কুখার নিংহের প্রাসাদ 
বিন হইয়া ছল। জগদীশপুরের পার্বতী গ্রাম সকল দগ্বীভূত এবং পল্লীবাসিগণ 
মৃত্যুমুখে পাতিত হইয়াছিল ১* জগদীশপুরের দেবালয় বিধ্বস্ত হওয়াতে প্রধান 
সেনাপতি স্তার কোলিন্‌ কাম্প.বেল, আর্নারের (প্রশংসা করেন নাই। গবর্ণর- 
জেনেরল এক জন দৈনিক কর্মচারীর এইরূপ প্রতিহিংসামূলক অবৈধ কার্ষ্যে 
নিরতিশয় শঞ্ষিত হয়েন।1+ সিপাহীধুদ্ধের ইতিহাস প্রণেতা কে সাহেৰ 
লিখিয়াছেন যে, জগদীশপুরের দেবালয় প্রাচীন নহে । লোকে প্রাচীন দেব- 
মন্দিরের গ্রতিই শ্রন্ধ! ও ভক্তি প্রকাশ করিয়া থাকে | জগদীশপুরের দেবমন্দির 
কুমার সিংহের নির্মিত। এই বাক্তিগত বিষয় হিন্দুর তাদৃশ শ্রদ্ধার উদ্দীপক 
ছিল না|! কিন্ত হাতহাসলেখকের এই উক্তি হিন্দুর নিকটে সঙ্গত বোধ 
হইবে না। যে স্থানে আরাধ্য দেবতার অর্চনা হয়, তাহা প্রাচীনই হউক ব| 
আধুনিকই হউক, হিন্দুর সমক্ষে চিরপবিত্র বলিগা পরিগনিত হইয়া থাকে। 
স্থান প্রসিদ্ধ তীর্থের মধ্যে নিবেশিত ন! হইতে পারে; লোকে দলে দলে 
এ স্থানে না যাইতে পারে, কিন্তু উহার পবিত্র তাসম্বন্ধে হিন্দুর মধ্যে মতদ্বৈধ 
নাই। সেনাঁনায়ক আয়ার বলবতী প্রতিহিংসার বশবত্তী হইয়াই, এ পবিত্র 


₹11076870 1:01 1277/61/0 101, 417 406. 
1 711, £. 406, 7016) 5679 074৮. 791. ££,?. 115) 71916, 
1729৫, 5৮৫০১ 714৮. ৮9 44 2, 445-7146 


২৩৬ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


মন্দির বিনষ্ট করিয়াছেন। তাহার এই কাধ্য কোন অংশে প্রশংসার যোগ্য 
নহে। 

১০ গণিত ইউরোপীয় পদ।তিদল জগদীপপুরের ধ্বংদসাধন সময়ে যেরূপ 
নির্দয়ভাবের পরিচয় দিয়াছিল, জগদীশপুর হইতে দানাপুরে প্রত্যাবন্তিত হইলেও 
সেইরূপ নিষ্ঠুরতা দেখাইতে নিরস্ত থকে নাই। তাহাদের প্রকৃতি দূর্দান্ত 
দানবের প্রকৃতি অপেক্ষা উন্নত ছিল না। তাহারা কাধ্যক্ষেত্রে সর্বক্ষণ 
দ্বানবপ্রককতিরই পরিচয় দ্রিতেছিল। যখন তীব্রমদ্দিরা উদরস্থ হইত, তখন 
তাহাদের মধ্যে কিছুমাত্র শৃঙ্খলা থাকিত না। দানাপুরের বৃদ্ধ সেনাপতি 
কর্ম হইতে অপস|রিত হইলে তাহারা অধিকতর উচ্ছংজ্খল হয়, এবং সর্বক্ষণ 
স্ুরায় আসক্ত থাকিয়া, ভয়াবহ কার্ষ/সা ধনে দৃঢ় প্রতিজ্ঞ হুইয়া উঠে । ৪*গণিত 
সিপাহীদলের প্রায় ১০* শত ব্যক্তি এ সময়েও গবর্ণমেণ্টের অনুরক্ত [ছল। 
ইহাদের সহযোগিগণ উত্তেজিতভাবে দানাপুর পরিত্যাগ করিলেও, ইহার 
তাহাদের অনুগমন করে নাই, বা! তাহাদের ন্তায় কোম্পানির বিরুদ্ধে যুদ্ধে 
উদ্ভত হয় নাই। দানাপুরের বর্ধীর়ান সেনাপতির হস্তে যতদিন এ স্থানের কর্তৃত 
ছিল, ততর্দিন এই সিপাহীদিগের কোন অনিষ্ট হয় নাই। ইহারা যেমন 
প্রশাস্তভাবে দানাপুরে অবস্থিতি করিতেছিল, কর্ভৃপক্ষও সেইরূপ প্রশান্তভাবে 
ইহাদের প্রতি অনুরাগ দেখাইতেছিলেন। কিন্তু বৃদ্ধ সেনাপতি অপসারিত 
হইয়াছিলেন। দানাপুরের দানব প্রক্কৃতি ইউরোপীয় পদাতিগণ জগদীশপুর হইতে 
গ্রত্যাব্তিত হইয়াছিন্কু। পল্লীনাহে নরহত্যায়, সম্পন্তিবিনু্ঠনেও তাহাদের প্রতি- 
হিংসার পরিতৃপ্তি হইল না। তাহারা সমুত্তেজিত শ্বাপদের স্ভাক্স পূর্বোক্ত 
৪ গণিত দলের ্রতুভক্ত দিপাহীদ্দিগের আবাসে উপস্থিত হইল। পুর্ববতন' 
আবাসগৃহ ভন্মীভূত হওয়াতে এই সকল দিপাহী পটবাসে বা অন্ত কোন 
আশ্রয়স্থানে অবন্থিতি করিতেছিল । ১০গণিত দলের ইউরোপীয় সৈনি কগণ 
তাহাদিগকে ত্র স্থান হইতে টানিয়! বাহির করিল, এবং কোন দিকে দৃকৃপাত 
না করিয়া, তাহাদের প্রতি বন্দুকের গুলি ও সঙ্গীন চালাইতে লাগিল । বন্দুকের 
শবে দানাপুরবাঁসিগণ সশঙ্ক হইল। অধিনার়কগণ সসম্তরমে ঘটনাস্থলে উপস্থিত 
হইলেন। তাহারা যাহা দেখিলেন তাহাতে তাহাদের বিস্ময়ের অবধি রহিণ 
মা । এক জন দর্শক এই সময়ে লিখিরা গিয়াছেন যে, এই দৃশ্ত সহজে তাহার 


ইউরোপীয় সৈন্যের উত্তেজনা ২৩৭ 


স্বৃতিপট হইতে অপসারিত হইবে না। আহত দিপাহীদিগের কেহ কেহ দেহ- 
ত্যাগ করিয়াছিল, কেহ কেহ মৃত্যুশয্যায় শয়ান হইয়াছিল' এক জনের 
দেহের পাচ স্থানে সঙ্গীনের আঘাত লাগিয়াছিল! অন্ত এক জনের 
ললাটদেশের মধ।ভাগে গুলি প্রবিষ্ট হইয়াছিল। আর একজনের মুখ গুলির 
আঘাতে বিচ্ছিন্ন হইয়। গিয়াছিল। সকলেই নিরতিশয় কাতরম্থবরে আপনাদের 
অসহনীয় যাতনা প্রকাশ করিঙেছিল।* এক জন এতিহাপিক নির্দেশ করিয়া- 
ছেন যে, সিপাহীর! সঙ্গীনে আহত হইয়াছিণ বটে, কিন্তু তাহাদের মধ্যে 
এক জনও মৃতু ।মুখে পাতিত হয় নাই। কিন্তু অন্ত একজন এঁতিহাসিক 
লাঁথরাছেন, এই নরহৃত্যা বন্ধ করিবার পূর্ণ ৫ জন প্রাণত্যাগ করে । ১২ জন 
আহত হয়। আহতদিগের মধ্যে একটি স্ত্রীলোক ছিল। সেনাপতি স্তার জেমন্‌ 
আউটাম এই সময়ে (১৭ই আগষ্ট ) দানাপুরে উপস্থিত না হইলে, কর্তৃপক্ষ 
সম্ভবতঃ উক্ত অমানুষিক কাণ্ড গোপন করিয়া ফেলিতেন। আটটু/াম উপ- 
স্থিত হইয়া! যে আদেখলিপি প্রচার করেন, তাহাতে তিনি এই ঘটনায় নিরতি- 
শয় বিরক্তি ও আশঙ্কা প্রকাশ করিয়াছিলেন। তাহার আদেশে ৫ গণিত 
ইউরোপীয় সৈনিকদ্লের ১০* ব্যক্তি দানাপুররক্ষার জন্ত নিয়োজিত হয়৷ 
১* গণিত দলের সৈনিকগণ উচ্ছ্জ্ঘল ও উত্তেজিত হইয়!, এতদেশীর়দিগের 
প্রতি সাঁতিশন্ বিদ্বেষভাব দেবাইত। সেণাপতি আউটাম এই বিদ্বেষপর 
নৈনিকদ্দিগকে তাহাদের নিদ্দিই কার্ষ্যে রাখা সঙ্গত বোধ করেন নাই ।$ দানা- 
পুরের কর্তৃপক্ষ এই ঘটন! গোপনে রাখিতে চেষ্টা) করিতে পারেন। সেনাপতি 
আউট।ম্‌ অন্ত সৈনিকদলকে নগররক্ষায় বাপৃত রাখিতে পারেন। কিন্তু 
সমবেদনাপর, সহদন্ন ব্যক্তিগণ দৃর্দান্ত নররাক্ষদদিগের যথোচিত শাস্তি হয় 
নাই বলিয়া, চিরদিন দুঃখ প্রকাশ করিৰেন। এই নররাক্ষল্দিগের আক্রমণে 
হতভাগা সিপাহীগণ দেহত্যাগ করুক বা নাই করুক, অনুরক্ত প্রশান্তপ্রকৃতি 


* 10019 11625. ০০/০৪০৮ 26। 2857. (02064 8) 01228, 17501015270), 
7০04. 11. 2, 4 | 

1170/6,:550% 77৮, ৮/০4. 14. 2. 223. 

1 7161/55, 174210%, £%16176,/০/, £" £. বর্ব-ক15, 


২৩৮ সিপাহীযুদ্ধের ইতিহাস । 


লোকের প্রতি এইরূপ আক্রমণ যে, নিরতিশয় নির্দ্যতার কার্ধ।, তথ্থিষয়ে বোধ 
হয়, কেহই সন্দিহান হইবেন না। ইংরেজের শবর্দেশীয় সৈনিকগণ শোণিত- 
পিপাস্থ শ্বাপ্দের ন্যায় এইরূপ নরহতায় উদ্যত হইগ্সাছিল। কর্তৃপক্ষ এই 
নরশ্বাপদদিগের কার্যো এইরূপে সমবেদনার অভাব দেখাইয়াছিলেন। 

জগদীশপুর বিধ্বস্ত হইল । সিপাহীগণ পরাজয় শ্বীকার করিল। কিন্তু 
কুমার সিংহ ইংরেজের হস্তে আত্মসমর্পণ করিলেন না। গাঁহার সুবিস্তৃত 
প্রাসাদ ভূমিসাৎ হইয়াছিল। তাহার পবিত্র দেবালয় বিচুধিত হইয়! গিয়া- 
ছিল। তাহার সম্পন্তি বিনুষ্ঠিত হইয়াছিল । তিনি এইরূপে ছর্দশাগ্রস্ত হইয়!, 
শাসিরামের অভিমুখে যাত্রা করিলেন। তাহার ' অন্তঃপুরচারিণী মহিলার! 
ইতঃপুর্বে আপন আপন পিন্রালয়ে (প্ররিত হইয়াছিলেন। কুমার সিংহ তাহাদের 
জন্য চিন্তিত না হুইয়', পার্শচরগণের সহিত শাসিরামের নিকটবর্তী একটি 
পাহাড়ে উপস্থিত হইলেন! তাহার রক্ষিতা মুনলমানী ধন্মণ বিবি সঙ্গে 
ছিল। যাহা হউক, এই সময়ে রাত্রি প্রায় শেষ হ্ইয়াছিল। সিপাহীগণ 
পাহাড়ের উপর বিশ্রাম কঞ্গিতে লাগিল। একখানি শতরঞ্চের উপর কুমন্ত্রণা- 
দাতা হরেক ও রণদলন সিংহ উপবিষ্ট হইলেন। তীহাদের পার্শখভাগে 
নিপাহীদিগের সর্দারেরা আসন পগরিগ্রহ করিলেন। নিকটে একখানি চেয়ারে 
বসিয়া, কুমার সিংহ আলবোলায় ধুমপান করিতে লাগিলেন। রাত্রি প্রভাত 
হইল। পুর্ন্নাকাঁশ অরুণ-রাগে রঞ্জিত হইয়া উঠিল। সর্দারের দেখিলেন, 
কুমার সিংহ ধূমপান করিতেছেন বটে, কিন্ত তাহার নেত্রদ্বয় হইতে অবিরল- 
ধারায় অঞ্ নির্গত হইয়া, গণ্ডদেশ প্লাবিত করিতেছে । 

কুমার সিংহকে রোদন করিতে দেখিয়া সর্দারের! চমকিত হুইয়া কহিলেন,_ 
“কাদিতেছেন কেন? যখন বুদ্ধে প্রবৃত্ত হইয়াছেন, তখন এভাবে চক্ষের 
জল ফেলা শোভা! পায় ন1” কুমার সিংহ উত্তর করিলেন,--"ষুদ্ধ করা ভিন্ন 
ত আর উপায় নাই। যখন যুদ্ধে প্রবৃত্ত হইয়াছি, তথন যুন্ধই করিতে 
হইবে । কিন্তু চক্ষের জন ফেলি এই অন্ত যে, তোমরা যুদ্ধ করিতে জাননা 
এবং প্ররুতরূপে যুদ্ধও করিতে পারিতেছ না। এখন দেখিতেছি, আমার 
পৈতৃক সম্পত্তি আমা দ্বারাই বিলুপ্ত হইল। আমার কেবল একটিমাত্র 
পৌত্র বর্তমান, তাহার ও বুদ্ধির স্থিরতা নাই। আজ যদ্দি আমার পুক্র বর্তমান 


কুমার সিংহ। ২৩৯ 


থাঁকিত, তাহা হঈলে সে আমার আদেশ অন্থ্‌সারে আমার মাথ| কাটিয়। লইয়া, 
ইংরেজ কর্তৃপক্ষের নিকটে যাইয়া -বপিত যে, 'আমার পিতা নিমকহারাম 
ছিলেন। আমি হাহার মস্তক ছিন্ন করিয়। আপনাদের নিকটে আনিয়াছি।, 
এরূপ করিলে আমার এই প্রাচীন বংশ এইরূপ ছুর্দশাগ্রন্ত হইত না। আমার 
বহুবিস্তৃত পৈতৃক সম্পত্তির ও বিলোপদ্শ। ঘটিত না, এখন অনুতাপ করা 
নিষ্ধল। অতঃপর কি করিতে হইবে, তাহার অবধারণ কর।” কুমার সিংহ 
যে, প্রকৃতপক্ষে গবর্থমেণ্টে! বিরুদ্ধাচারী ছিলেন না, তাহা 'এই ঘটন1তেও 
অভিবান্ত হইতেছে । উত্তেজিত সিপাহীদিগের পক্ষসদর্থনে আগ্রহ থাকিলে, 
তিনি অন্ুতপ্তহ্থদস্্রে এরূপ শে।ক প্রকাশ করিতেন না, এবং অশ্রপাত 
করিতে করিতে আপনার শোচনীয় পরিণাম ভাবিয়া, .অবমন্ন হইতেন না। 
কুমার দিংহ নিঃসন্দেহ ঘটনাচক্রে পড়িয়া, আত্মহারা হইয়াছিলেন। পাটনার 
কর্তৃপক্ষ হার প্রতি সদ্ব্যবহার করিলে, তিনি নিঃসন্দেহ প্রকৃতিস্থ থাকিতেন। 
সমগ শাহাবাদও বোধ হয়, শান্তভাবে থাকিত। 

কুমার দিংহ অতঃপর বিপত্তিগয় কম্মক্ষেত্রে আপনার কন্মপটুতার পরিচয় 
দরিতে উগ্ভত হইলেন। তিনি বখন জগদীশপুর হইতে আরায় উপস্থিত 
হইয়া সর্ব প্রথম উত্তেজিত সিপাহীদিগের সহিত সাক্ষাৎ করেন, তখন ব্রিটিশ 
গবর্ণমেন্টের বিরুদ্ধে যুদ্ধ করিতে একাগ্রতা প্রকাশ করেন নাই। আরার 
সল্পসংখাক ইংরেজ কতিপয় শিখটৈনিকের সহিত 'একটি ক্ষুদ্র গৃহে অবরুদ্ধ 
ছিলেন। কুমার সিংহের বছুসংখাক সিপাহী তাহাদের পরাক্রম পরু্দত্ত 
করিতে পারে নাই । কুমার সিংহ এস্থলে যে ষেকার্যের অনুষ্ঠান করেন, 
তৎসমুদ্য় বার্থ হয়। ত্াস্থার লোকবল অন্ন ছিল না, সিপাহীগণ বাতীত শাহা- 
বাদ্দের অনেক উত্তেজিত'ও উচ্ছ.ঙ্খল ব্যক্তি তাহার কার্ধ্যসাধনে অগ্রসর হইয়া- 
ছিল। তিনি যদি পর্্যাপ্ূ পরিমাণে যৃদ্ধাস্ত্রের সংগ্রহ করিতেন, এবং একা গ্রচিত্তে 
কর্মক্ষেত্রে অবতীর্ণ হইতেন, তাহ। হইলে বোধ হয়, ঘটনাচক্র অন্ত দিকে আব- 
ত্তিত হইত। তাহার কৌশলে কাণ্ডেন ডান্বারের অধীন ৈনিকদল হতোগ্যম 
হইয়াছিল বটে, কিন্তু তিনি উৎকুষ্ট যুদ্ধান্ত্রের অভাবে সেনানায়ক বিন্সেণ্ট, 
আয়ারের গতিরোধ করিতে পারেন নাই। কিন্তু ষখন তাহার পৈতৃক প্রাসাদ 
বিন, তাহার আরাধা দেবতার গুহ বিধ্বস্ত, তাহার অনুরক্ত অনুচরগণ যুদ্ধে 


২৪০ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


নিহুত বা ফাঁসিকাষ্ঠে বিলম্বিত হয়, তখন তিনি স্থির থাকিতে পারেন নাই। 
তখন তাহার ওদাস্ত অন্তহিত এবং তাহার জরাজীর্ণ দেহে অপূর্ব তেজন্বিত! 
সঞ্চারিত হয়। তিনি তখন অদৃষ্টের নিকটে মস্তক অবনত করেন, এবং 
আর কোন বিষয় ন। ভাবিয়া, আর কোন দিকে দৃক্পাত না করিয়া, প্রবল 
পরাক্রম ইংরেজের সমক্ষে আত্ম প্রাধান্তস্থাপনে যত্বণীপ হয়েন। উষ্ণ প্রদেশের 
অবসাদ কর, প্রাকৃতিক শক্তি ৮, বৎ্সরকাল তাহার দেহের উপর আধিপত্য 
করিলেও, তিনি উহ্াতে অবসন্ন হইয়া, উপস্থিত কাধ্য হইতে অবসর গ্রহণ 
করেন নাই। ভারতের বিভিন্ন স্থানে তিনি কিরূপ সম্মানিত ছিলেন, বিভিন্ন 
স্থানের লৌকে তাহার অধ:পতনে কিরূপ উত্তেজিত হইয়াছিল, তাহার বিপক্ষতা- 
চরণে ইংরেজেরা কিরূপ সন্ত্রস্ত হইয়াছিলেন, এবং তিনি স্বয়ং পরাক্রম প্রকাশ 
পূর্বক ইংরেজ সেনানায়কদ্দিগকে কিরূপে পরাজিত ও বিব্রত করিয়া তুলিয়া- 
ছিলেন, তাহা পরবন্তীবিবরণে পরিস্ফূট হইবে। 

পূর্বে টন্ত হইয়াছে যে, কআশীতিপর বুদ্ধ কুমার সিংহ ঘটনাচক্রে পড়িয়া 
গবর্ণমেণ্টের বিপক্ষ হইয়াছিলেন, কিন্তু বিপক্ষতাচরণে প্রবৃত্ত হইলেও, তিনি 
নিরাশ্রয় ইউরোপীয় মহিলা ব। বালকবাপিকাদিগের শোণিতে আপনার হস্ত 
কলঙ্কিত করেন নাই । পক্ষান্তরে ইংরেজ সেনানায়কস্তাহার গ্রামসমূহ ভন্মীভৃত 
ও অট্টালিক! প্রভৃতি ভূমিসাৎ করিলেও, কর্তৃপক্ষের বলবতী প্রতিহিংসার তৃপ্তি 
হয় নাই। তাহার! তদীয় ছিন্ন মন্তকের মৃল্যন্বৰপ ১০হাজার টাক! দিতে প্রতি- 
শ্রুত হয়েন। শেষে ১০ হাজার বর্ধিত হুইয়া, ২৫ হাজারে পরিণত হনব । কিন্তু 
ইহাঁতেও তাহাদের বাসন! দিদ্ধ হয় নাই। লোকে বর্ষীয়ান রাজপুতের কেশাগ্রও 
স্পর্শ করিতে ইচ্ছা করে নাই। বরং এইরূপ পুরস্কারঘোষণায় ত।হারা ইংরেজের 
প্রতি সাতিশয় বিরক্ত ও হতশ্রন্ধ হইয়াছিল। কুমার সিংহের ভূসম্পত্তি পাই- 
লেও, অনাহারে ক্লিট প্রজালোকে তাহাদের পলিতকেশ ভূম্বামীর প্রতি বিশ্বাস- 
ঘাতকত। করিত না। তাহার! অনেক স্থলে তাহাদের শ্রর্ধাম্পদ ভৃম্বামীর 
স্থানান্তরে গমনের সুবিধা করিয়া দিয্াছিল। এই সন্তান্ত রাজপুত ভূঙ্বামীর 
ক্ষত! ও প্রাধান্তের বিষয় রাজপুরুষদিগের অবিদিত ছিল না। তাহার নামে 
একদা ভারতের রাজধানীতে ইউরোপীক়দিগের মধো আতঙ্কের :স্চার হুইয়া- 
ছিল। ইংলণডের টাইম্স্নামক প্রপিদ্ধ সংবাদপত্রে এ সম্ব্ে প্রশ্ন উত্থাপিত 


কুমার সিংহ । ২৪১ 


হইয়াছিল যে, সমগ্র সিপাঁহীদ্লের এক পঞ্চমাংশ কুমার সিংহের অধীন হই- 
যাছে। কুমার সিংহ যদি অগ্ত সৈম্ত লইয়া, দক্ষিণাতিমুখে ধাবমান হয়েন, রাঁণী- 
গঞ্জ আক্রমণ এবং রেলওয়ে অধিকার করেন, অতঃপর কলিকাতা অভিমুখে 
অগ্রপর হইতে থাঁকেন, তাহা হইলে কি হইবে? * বিলাতের প্রপিদ্ধ 
সংবাদ পত্রের এই আতঙ্কজনক প্রশ্ন অতিশয়েক্তি বলিয়া উপেক্ষিত হউক বা 
নাই হউক, যেখানে সিপাহীগণ এপর্য্স্ত বিশ্বস্তভাবে ছিল, সেইখানে কুমার 
সিংহের নামে তাহারা উত্তেজিত হইয়া উঠিতেছিল। দূরবর্তী আসাম প্রদেশের 
এক জন রাজা, একদা দেপ্টেশ্বর মাসের রাত্রিকালে সহসা আপনার মাতা ও 
অপরাপর পরিজনের সহিত অবরুদ্ধ হয়েন। তাহার তোষাখানা আটক করা 
হয়। কথিত আছে, কতিপয় গুর্থা ব্যতীত এ স্থানের প্রায় সমুদয় সৈন্য 
কুম।র সিংহের পক্ষপাতী হইয়াছিল। উক্ত রাজাও এপ সন্দেহে সপরিবারে 
অবরুদ্ধ হইয়াছিলেন। বেরার এবং উহ।র পার্ববর্তা প্রদেশে যে, কুমার সিংহের 
অসামান্ত প্রতিপত্তি ছিল, তদ্বিষয়ে সন্দেহ নাই। জব্বলপুরে ৫২ গণিত এত- 
দেশীয় পদ।তিদল কুমার সিংহের জন্য নিরতিশয় উত্তেজিত হইয়া উঠে । কৃতিপয় 
ইউরোপীয় পাতি ও গোলন্দাজ সৈগ্ত এবং একদল মাদ্রাজী সিপাহী, নাগপুর 
হইতে সাগর ও নর্মদা প্রদেশে শান্তিস্থাপনের জন্ঠ যাত্রা করে। ১৫ই সেপ্টেম্বর 
গোখুবন প্রদেশের শঙ্কর শ।হ নামক এক জন বুন্ধ রাজাকে তাহার পুভ্র ও ১৩ 
জন অনুচরের সহিত অবরুদ্ধ করিয়া, সনিকনিবাসের কারাগারে রাখা হয়। 
ইহার গৃহে গবর্ণমেন্টের বিপক্ষতাস্থচক পত্রাদি পাওয়া যায় নাই, কেবল একখানি 
কাগজে একটি প্রার্থনা লিখিত ছিল । এই প্রার্থনা আরাধ্যা দেবীর নিকটে 
'এই ভাবে করা হইয়াছিল যে, তিনি যেন ধর্মরক্ষার জন্য কাতরচীংকারে কর্ণ- 
পাত করেন, নিন্দাবাদকারীদি গের মুখ বন্ধ করিয়! রাখেন, এবং ইংরেজধিগকে 
নষ্ট করিয়া ফেলেন। বিচারে বৃদ্ধ রাজ। এবং তাহার পুত্রকে কামানে উড়াইয়া 
দেওয়া স্থির হয়। উত্তেজিত সিপাহীগণ একদ। রাত্রিকালে ব্ষীয়ান্‌ ভূপতি 
ও তাহা'র পুত্রের উদ্ধীরসাধনের চেষ্টা করে। কিন্তু কর্তৃপক্ষ সতর্ক থাকাতে 


%. 777165, 41166 14. 1855 04964 0 11471872479 £১)7%8/6) 701, £4, 
7" 49, 


৩১ 


২৪২ সিপাহীযুদ্ধের ইতিহাস । 


তাহাদের চেষ্টা সফল হয় নাই। ১৮ই সেপ্টেম্বর বৃদ্ধ ভূপতি পুত্রের সহিত বধ্য- 
ভুমিতে গমন করেন। বয়সের আধিক্যে তাহার কেশ তুষারের ন্যায় ধবল 
হইয়াছিল। গে।গুবনে ষাটি পুরুষ পর্য্স্ত তাহার বংশের আধিপত্য ছিল। 
তেজস্থিনী ছুর্গাবতী এক সমন্নে এই প্রসিদ্ধ বংশ উজ্জ্বল করিয়াছিলেন। এই 
চিরমান্য বংশের বয়োবুদ্ধ প্রধান পুরুষ যখন লৌহ্শৃঙ্খলে আবদ্ধ হইয়া, পুত্রের 
সহিত তোপের সম্মুখে উপস্থিত হইগেন, তখন স্থানীয় লোঁকের মনে যাতনাঁর 
অবধি রহিল না। দর্শকগণ নীরবে এই ভরাবহ ঘটনা দেখিতে লাগিল। 
সিপাহীগণও নীরবে ছুঃসহ যাতনানলে দর্বীভৃত হইতে লাগিল। ইংরেজের 
ভয়ঙ্কর কামানের সম্মুখে তাহার! পরাক্রম করিতে পারিল না। অবিলম্বে সঙ্কেত 
কনা হইল। মুহ্র্তমধো কামান হইতে অগ্রিশিখা ও ধূমের উৎপত্তি হইল। 
সেই সঙ্গে ভীষন কার্য নিষ্পন্ন হইয়া! গেল। শোকসন্তপ্ত অনু£রগণ যখন সং- 
কারের জনা চিরমান্য ভূপতির এবং তাহার পুত্রের বিচ্ছিম্ন দেহাংশ গুলির 
সংগ্রহে ব্যাপৃত ছিল) তখন ইউরোপীন্ন কর্মচারিগণ প্রতিহিংসার তৃপ্তির জন্য 
সহাসামুখে এ ঘটন! দেখিতেছিলেন। 

এই দৃত্তে ৫২ গণিত সিপাহীদল দ্বীর্ঘকাল স্থিরভাবে থাকিতে পারিল না। 
তাহারা সেই রাত্রিতে সাতশয় উত্তেজিত হইয়া,” সৈনিকনিবাস পরিত্যাগ 
কফিল। কবল এ দলের এক জন আফিনার ও ১০ জন সিপাহী পূর্বের ন্যায় 
ধীরভাবে আপন|দের কর্ধস্থানে রহিল। উত্তেজিত দিপাহীগণ সৈনিকন্বাদ 
পরিত্যাগের সময়ে সেন্জায়ক ম্যাক্গ্রেগরকে ধরিয়া লইয়। গেল। কর্তৃপক্ষ 
ইহার বিমুক্তির জন্য সবিশেষ চেষ্টা করিলেন না। একবার তাহারা এই 
নিমিত্ত উত্তেজিত সিপাহীযদিগকে টাক। দিতে চাহিলেন ) কিন্তু সিপাহীগণ অর্থের 
বিনিময়ে ম্যাকগ্রেগ্রকে ছাড়িতে সম্মহ হইল না। ২৭শে সেপ্টেম্বর জব্বল- 
পুরের পচিশ মাইল দূরবর্তী একটি জঙ্গলে তাহাদের সহিত ইংরেজ নৈন্যের 
যুদ্ধ হইল , এই যুদ্ধে তাহার! সেনানায়ক ম্যাক্গ্রেগরের গতাম্, বিচ্ছিন্ন দেহ 
জঙ্গলে ফেলিয়া, হুটিয়া গেল। অতঃপর তাহারা নাগোদনামক স্থানে গমন 
করে। এইস্থানে, তাহারা ৫*গণিত পিপাীদলের সহিত সম্মিলিত হয়। 


দ 11276171701 £712776, 7704. 44, 6, 491, 


কুমার সিংহ। ২৪৩ 


স্থানীয় ইউরোপীয়গণ পলায়ন করেন। সিপাহীগণ ধনাগার অধিকার করে, 
এবং কুমারসিংহের অধীনতা স্বীকার করিয়া, তাহার আদেশ পালনে প্র্রস্তত 
হয়। কথিত আছে, এই সময়ে কুমার সিংহ নাগোদ হইতে রীবা দিয়! উত্তর 
ভারতবর্ষে যাইতে উদ্যত হইয়াছিলেন। রীবার তরুণবয়স্ক অধিপতির সহিত 
তাহার সম্বন্ধ ছিল। কিন্তু এই সঙ্ধঞ্ধেয় অন্থরোধে রীবারাজ কুমারসিংহের পক্ষ- 
সমর্থনে উদ্যত হয়েন নাই। এই সময়ে তাহার অবস্থা! সাতিশয় শোচনীয় 
হইয়াছিল। উত্তেজিত সিপাহীগণ তাহার অধীন গ্রাম সকল দগ্ধ করিয়াছিল। 
এদিকে এলাহাবাদের কর্তৃপক্ষ তাহাকে বিশ্বাসের অপাত্র শৃগাল বলিয়া নির্দেশ 
করিঠেছিলেন।* এই সঙ্কটকালে রীবার পলিটিকাণ এজেন্ট রাজার সবিশেষ 
সাহাযা করেন। রীবার সৈন্য ই'হার আদেশে সজ্জীভূত হয়। কুমার সিংহ 
রীবায় ন! গিয়! বদর অভিমুখে অগ্রদর হয়েন। কথিত আছে, তিনি দিল্লীতে 
যাইবার ইচ্ছ! করিয়াছিলেন, কিন্তু পথে তত্রত্য দিপাহীদিগের পরাজয়ের 
সংবাদ পাইয়া অযোধ্যার দ্বিকে গমন করেন। যখন তাহাকে আরার ইংরেজ- 
দিগের মহিত যুদ্ধ করিতে হইয়াছিল, তখন তাহার 'অন্ধার্দি উৎকই ছিল না। 
যখন তিনি পৈতৃক আবাসভূমি জগনীশপুর পরিত্যাগ করেন, তখনও তাহার 
তক অস্তা্দির যেরূপ অভাব, অন্ুচর ও সৈনোর সংখ্যা সেইরূপ অল্প ছিল। 
কিন্তু শেষে এই অভাবের পূরণ হয়। কুমার দিংহ যখন মধ্যভারতবর্ষ ও 
টত্তর ভার তবর্ষে পদার্পণ করেন, তখন বিভিন্ন দলের বহুনংখা [দিপাহী তাহার 
অধীনত স্বীকার করে। নানা স্থান হইতে উৎকষ্ট অস্ত্রাদি সংগৃহীত হইতে 
থাকে । সিপাহীগণ এই সকল অন্ লইয়া, তাঁহ'র আদেশপালনে প্রস্তুত হর, এবং 
তাহার নামে আপনাদ্দিগকে শক্তিসম্পন্ন ও জয়যুক্ত বলিয়া মনে করিতে থাকে । 
কুমার সিংহ প্র সকল সৈন্য লইয়া, আঙ্জিমগড় আক্রমণ করিতে উদ্যত হ্য়েন। 
বৌঁধ হয়, তাঁহার সন্ধপ্প ছিল যে, তিনি আজিমগড়ের পর এনাহাবাদ বা বারাণসী 
আক্রমণ করিবেন, এবং সেই স্থান হইতে জগদীশপুরে উপনীত হইবেন। 

এই সময়ে আজিমগড়রক্ষার জন্য ছুই শত ছয় জন ইউরোপীয় পদাতি, 
কতিপয় মান্্া্ী অশ্বীরোহী, এবং ছইটি কামান ছিল। কর্ণেল মিল্মান 


* 7107/116, 17%77217 22710116. 704. 415" 49. 


২৪৪ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


সৈনিকদলের অধ্যক্ষ ছিলেন। কুমার সিংহ ১৭ই ৰা ১৮ই মার্চ (১৮৫৮) 
আজিমগড়ের ২৫ মাইল দূরব€ণ আত্রাগুলিয়ানামক স্থানে উপস্থিত হয়েন। 
এই স্থানে একটি ক্ষুদ্র ছুর্গ ছিল। ছুর্গের গৃহগুলি স্থদৃঢ়, এবং হুর্গের বহি- 
ভাগের প্রাচীর ১৫ ফীট উচ্চ ছিল। কুমার সিংহ যখন এই স্থানে উপনীত 
হয়েন, তখন সেনানায়ক মিল্মান, আজিমগড়বিভাগের অন্য এক স্থানের 
শিবিরে অবস্থিতি করিতেছিলেন। আজিমগড়ের মাজিষ্রেট সাহেব অবিলম্বে 
তাহার নিকটে কুমার সিংহের আগমন সংবাদ প্রেরণ করেন। মিলান 
২১শে মার্চ অপরাহরে এ সংবাদ পাইয়।, শিবির তুলিয়া! ফেলেন, এবং সমস্ত 
রাত্রি গমনপুর্র্বক পর দিন ( ২১শে মা) প্রাতঃকালে কুমার দিংহের অগ্রবস্তা 
হয়েন। কুমার সিংহের সৈনি কগণ দুর্গে ছিল না । আমের তিন চারিটা বাগান 
এক শ্রেণীতে পরম্পর সংযোজিতভাবে ছিল। কুমার সিংহের সৈনিকদল 
এই আম্রবণে অবস্থিতি করিতেছিল £ সেনানায়ক মিলান উপস্থিত হইয়ই, 
ইহাদিগকে আক্রমণ করেন। ইহারা এই আক্রমণে পরাজিত ও তাড়িত 
হয়। মিল্মান অতঃগর আপনার সৈনিকদিগকে এঁ আম্রকাননে বিশ্রাম 
করিতে আদেশ দেন। ৈনিকগণ অধিনায়কের আদেশানুসায়ে অন্মাদি স্ত,পা- 
কার করিয়৷ খাগ্য দ্রব্য প্রস্তত করিঠে থাকে । আহারীয় দ্রব্য প্রস্তত হইয়াছে, 
এমন সময়ে সংবাদ আসিল যে, কুমার সিংহ বছুসংখ্য সৈনোর সহিত অগ্রসর 
হইতেদ্বেন। মিল.মানের নৈনিকগণ মুখের গ্রাস ফেলিয়া, যুদ্ধার্থে প্রস্তৃত হইল। 
কিস্তু মিলমান যুদ্ধে ভ্রয়ী হইতে পারিলেন না। তাঁহার সৈন্যসংখ্যা অল্প ছিল, 
তাহার! কুমার নিংহের গতিরোধ করিতে পারিল না। কুমার সিংহ প্রৰল- 
পরাক্রমে অগ্রসর হইতে লাগিলেন। ইংরেজ সৈন্য পশ্চাঁৎ হটিয়া, ষে স্থানের 
শিবির হইতে আত্রাওলিয়াঁয় যাত্রা করিয়।ছিল, সেই স্থানের নিকটবর্তী হইল। 
কুমার সিংহ এ স্থান হুইতেও তাহাদিগকে তাড়িত করিলেন। তাহাদের 
অনেকে নিহত ও আহত হইল। সেনানায়ক মিলমান এইরূপে পরাজিত ও 
বিত।ড়িত হইয়া, হতাবশিষ্ট সৈন্যের সহিত আজিদগড়ে উপনীত হুইপেন। এই 
স্থানেও স্টাহাকে কুমার সিংহের আক্রমণের আশঙ্কায় অস্থিরভাবে থাকিতে 
হইল। তিনি সাঁতিশয় উদ্বিগ্নচিত্তে সহাঁধ্য প্রাপ্ির জন্য বারাণসী, এলাহাবাদ 
এবং লক্ষৌতে সংবাদ পাঠাইলেন। 


কুমার সিংহ। ২৪৫ 


২৪শে মার্চ মিল্মানের পরাজয্ধের সংবাদ বারাণসীতে পহছিল। সংবাদ 
প্রাপ্থিমাত্র তত্রত্য কর্তৃপক্ষ আজিমগড়ে ৪৬ জন সৈনিক পাঠাইয়া দ্িলেন। 
গাজীপুর হইতে ৩৭ গণিত দলের ১০ সৈগ্ঠও প্র স্থানে যাত্রা করিল। কর্ণেল 
ডেমন্‌ ইহাদের অধাক্ষ ছিলেন। আঙদ্দিমগড়ের নৈনিকদল আত্মরক্ষার জন্য 
আপনাদের চারি দি+ সুরক্ষিত করিয়াছিল। দেন।নায়ক ডেমস কুমার পিংহের 
আক্রমণের পুর্মে এ স্থানে উপস্থিত হইলেন। তিনি কয়েক শত ইউরোপীয় 
সৈগ্য, কতিপয় মাদ্রাজী অশ্বারোহী, এবং ছুইটি কামান লইশ| কুমার সিংহের 
সৈনিকদলকে তাড়িত করিবার 0৪1] করেন, কিন্ব এই চেষ্টায় তাহার এক জন 
অফিগাঁর এবং ১১ জন নৈ'নকপুর্ষ হতাহত হম্স। ছিনি স্বয়ং তাড়িত হইয়া, 
গুনপ্বার আপনাদের আত্মরক্ষার স্থলে উপস্থিত হয়েন। 

এদিকে ২৭শে মার্চ নেনানায়ক মিল্মানের পরাজয়ের সংবাদ এলাহাবাদে 
উপস্থিত হঘ। এই সময়ে লর্ড কানিউ গ্রী স্থানে ছিসেন। আজিমগড়ের সংবাদে 
তিনি নিরঠিশর উদ্দিগ্ন হইনেন: কুমার সিংহের প্রতিপন্তি, সাহস ও পরা ক্রম 
ইহার অবিদিত ছিল না । 'তনি জানিতেন যে, জগদীশপুরের বৃদ্ধ রাজপুত 
যেন্ীপ কৌশলী এব" সামরিক কান্যে বেন্বপ অভিজ্ঞ, অধিকন্তু অযোধ্যার 
উদ্তেজিত দিপাহীগণে এ্রতিদিন তাহ।র দণ যেপ্প পরিপু্ট হইতেছে, তাহাতে 
তিনি অনায়ামে আজ্িমগড় অধিকার করিবেন এবং প্রবলপরাক্রমে ৮১ মাইল 
পথ অতিক্রম পূর্বক বারাশপীতে আপনার আধিপত্যস্থাপনে সমর্থ হইবেন। 
এইরূপে ততৎকর্তক কলিকাতা হইতে, এক দিকে এলাহাবার্দে এবং অপর 
দিকে লক্ষৌতে গমনাগণনের পথ অবরুদ্ধ হইবে। সুতরাং এই সকল প্রধান 
প্রধান স্থানের সংবাদ সহজে জানা যাঁইবে না । গবর্ণর-জেনেরলের এই আশঙ্কা 
অমূলক ছিল না। কুমার দিংহ যেব্ধপ পরাক্রান্ত, সেইরূপ রণকুশল ছিলেন। 
বহুসংখা সিপাহী তাহার অধীনত স্বীকার করিয়াছিল । এদিকে গবর্ণর-জেনেরল 
এলাহাবাদে অবস্থিতি করিতেছিলেন। প্রধান সেনাপতি লক্ষৌতে ছিলেন। 
বন্দ কলিকাতা, এলাহাবাদ ও লক্ষৌতে সংবাদ প্রেরণের পথ অবরুন্ধ হইত, তাহ! 
হইলে বিপদ গুরুতর হইতে পারিত। লর্ড কানিঙউ অবিলব্বে প্রতীকারের উপায় 
দেখিতে লাগিলেন। ঘটনাক্রমে এই সময়ে এলাহীবাদ ১৩গণিত ইউরোপীয় 
পদাতিদলের সদর স্থান ছিল। লর্ড মার্ক, কাঁর্‌ এই দলের অধাক্ষ ছিলেন । লর্ড 


২৪৬ সিপাহীযুদ্ধের ইতিহান। 


কানিঙ তাহাকে আপনার সৈনিকদ্দল্ঃ এবং বারাণসীতে যে সৈম্ত পাওয়। যায়, 
তাহা লইয়া, কুমার নিংহের গতিরোধার্থে আজিমগড়ে যাইতে আদেশ দিলেন। 

গবর্ণর.জেনেরেলের আদেশপ্রাপ্তি মাত্র লর্ড মার্ক কার আপনার সৈনিক- 
দলের সহিত সজ্জিত হুইয়া, এলাহাবাদ হইতে !বারাণসীতে উপস্থত হইলেন। 
বারাণসীতে যেনমস্ত সৈম্ত ও কামান সংগৃহীত হইল, তৎসমুদয় লইয়।, তিনি 
২র এপ্রেল রাত্রকালে আজিমগড়ে যাত্রা করিলেন । তাহার দলে সর্বমমেত 
২২ জন আফসার এবং 88$ জন সৈনিক হইল । তিনি ৫ই এপ্রেল সন্ধ্াকালে 
অ'জিমগড়ের ৮ মাইল দৃরবর্তী সর্মানানামক স্থানে উপস্থিত হইলেন। এই 
স্থলে তাহার নিকটে আজিমগড় হইতে ক্রমাগত পত্র পন ছতে লাগিল। প্রতি 
পত্রে আজিমগড়ের সেনানায়ক আপনাদের অনহায় অবস্থার উল্লেখ পূর্বক 
মুহূর্তমাত্র বিলম্ববাতিরেকে তাহাকে এ স্থানে আসিবার জন্ত কাতরতাবে 
অনুরোধ করিতে লাঁগিলেন। কিন্তু ইংরেজ সেন(পতি রাত্রিকালে আপনার 
অল্প সৈন্ লইঞ়্া, বহুদংখ্ সৈনিকে পরিবৃত, পরাকান্ত কুমার সিংহের সম্মুখীন 
হুইতে সাহসী হইলেন না। পর দিন অতিগ্রতুষে তাহার গৈন্ত নির্দিই 
স্থানের অভিমুখে অগ্রসর হইতে লাগিল। সেনানাম়ক লর্ড মার্ক কার স্বয়ং 
সৈনিকদলের পুরোতাগে থাকিরা, পথ প্রদর্শন করিতে ল/গিলেন । ছুই ঘণ্ট। 
কাল গমনের পর, তিনি দেখিতে পাইলেন যে, পথের বাম ভ।গে কয়েকটি বাড়ী 
ও একটি আমরকানন অছে। দক্ষিণ ভাগে শস্তক্ষেত্রের নালার পার্থ বাধ 
রহিয়াছে। এই সকলু, স্থানে সিপাহীগণ লুক্কাক্িতভাবে থাকিয়া তাহাকে 
আক্রমণ করিবার আয়োজন করিতেছে । লর্ড মাক, কারু ইহা দেখিয়াই, 
অশ্বারোহীদিগকে অশ্ব হইতে অবতরণ করিতে আদেশ দিলেন। যাবৎ 
যুদ্ধোপকরণ লইয়া, হাতী, উট ও গোরুর গাড়ি গুল উপস্থিত ন! হয়, তাবৎ 
অশ্বারোহিগণ এর স্থানে রহিল। অনন্তর পদাতিদগের কতকগুলি সৈনিক, 
বাম ভাগে পিপাহীদিগকে তাড়িত করিবার জন্ত যাত্রা করিল। দেখিতে 
দেখিতে মাম্রকাননের পার্থস্থিত বাটী হইতে অবিচ্ছেদে গুলিবৃষ্টি হইতে 
লাগিল। লর্ড মার্ক, অবিলম্বে কামান সকল সজ্জিত করিলেন। কিন্ত কামানের 
গোলা প্রথমতঃ কার্যকর হইল না। ইহার মধ্যে হস্তিসমূহ উচ্ছ্ঙ্খল হইয়া 
গড়িল। গরুর গাড়ি গুলিও বিশৃঙ্খল অবস্থান্ন রহিল। হম্তী ও শকটের 


কুমার সিংহ। ২৪৭ 


পরিচালকগণ শৃঙ্খলারক্ষার জন্ত বিব্রত হুইয়া পড়িল। এদিকে সিপাহীরা, 
যেসকল গাড়িতে দ্রব্যাদি ছিল, তৎসমুদয়ের অনেক গুলিতে আগুন দ্দিল। 
ইংরেজ সেনানায়ক এক ঘণ্টাকাল সবিশেষ কৌশলের সহিত যুদ্ধ করিলেন, 
কিন্তু সিপাহীদিগের পরাক্রম পধ্ুণদস্ত করিতে পারিলেন না। কামানের 
গে।লাতে সিপাহীদিগকে বিচলিত হইতে ন! দেখিয়া, ইংরেজ সেনাপতি চিস্থিত 
হইলেন। তিনি কুমার সিংহের পরাক্রমের পরিচর পাইয়া, আঙম্মরক্ষার জন্য 
উদ্ধিপ্ন হইলেও, ধীরতার বিসর্জন দ্িলেন না । আত্বণের সন্নিকটে যে কয়েকট 
গৃহ ছিল, তৎসমুদ্রয়ের মধ্যে প্রধান গৃহটি অধিকার করাই তাহার মুখ্য 
উদ্দেশ হইল । কামানের গোলায় এঁ গৃহের অতান্প স্থান মাত্র ভগ্ন হইয়'ছিল। 
এ ভগ্ন স্থান দিয়া ই'রেজ সৈনিকদ্দিগের প্রবেশ করার সুযোগ ঘটল ন|। 
তাহার! এ অত্যল্প ভগ্ন স্থানের আন্নতন বৃদ্ধি করিতে যত্রশীল হইল। কিন্তু 
কামানের গোল! ভিন্ন এই কর্মসম্পাদনের অন্ট উপায় ছিল না। স্থতরাং 
যাহার! প্রাচীর ভগ্ন করিতে গিয়াছিল, লর্ড মার্ক তাহাদিগকে প্রত্যাবৃত্ত 
হইতে আদেশ দিয়।, পুনর্ধার কামান চালাইতে উদ্ভত হইলেন । ভগ্ন প্রাচীর 
হইতে সৈনিকের! প্রত্যাবৃত্ত হইবার পুর্বে ঘরের কাঠ গুলিতে আগুন দিল। 
এদিকে কামান হইতে গোলাবুষ্টি হইতে লাগিল; কামানের গোলায় প্রথমে 
কোন ফল হইল ন1। কিন্তু দিপাহীদিগের গৃহস্থিত অগ্নি ইংরেজ সেনাপতির 
কার্ধ/সিদ্ধির প্রধান সহায় হইল। গৃহের কাষ্ঠটময় অংশ মুহুূর্তমধ্যে গ্রজলিত 
হইয়া উঠিল। মিপাহীগণ অনেক চেষ্ট। করিক্াও, অগ্নিনির্বাণে সমর্থ হইল না। 


তাহার! উত্তাপে উদ্‌ত্রান্ত হইস্পা, গৃহ পরিত্যাগ করিল। লর্ড মার্ক এই অবসরে 
তাহাদিগকে আক্রমণ করিলেন। এই আক্রমণে ঠাহার জয়লাভ হইল। 


সেনাপতির গন্তব্য পথ পরিষ্কৃত হইল। কিন্তু সেনাপতির পশ্চান্দিকে ও 
পার্খে সিপাহীগণ শ্রেণীবদ্ধ হইতে লাগিল। সেনাপতির পার্্বভাগস্থিত শশ্ত- 
ক্ষেত্রের একটি উচ্চ বাঁধ গন্তবা পথ ভেদ করিয়া গিয্লাছিল। দিপাহীগণ এ বাঁধ 
অধিকার করিল। এক জন দেনানায়ক আপনার সৈনিকদল লইয়া! এ 
স্থান হইতে সিপাহীদ্দিগকে তাঁড়িত করিতে যাত্রা করিলেন। তাহার অভীষ্ট 
সিদ্ধ হইল বটে, কিন্ত এই কার্যে তাঁহাকে জীবনবিসর্জন করিতে হইল। 

লর্ড মার্ক, কারের সৈনিকদলের পুরোভাগ আজিমগড়ের অভিমুখে অগ্রলর 


২৪৮ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


হুইল। পূর্বোক্ত বাধের পরেই একটি সেতু ছিল। কুমার সিংহ এ সেতুর 
এরূপ অবস্থ। ঘটা ইয়াছিলেন যে, উহার উপরিভাগ দিয়! যাইবার স্ুবিধ! ছিল 
না। ইংরেজ সৈনিকদলের এক জন ইঞ্জিনিয়ার এ ভগ্নগ্রায় সেতুর সংস্কারে 
উদ্ভত হইলেন। দিপাহীদ্দিগের গুলিবুষ্টর মধোও তাহার উদ্যম বার্থ হইল না। 
সেতুর সংস্কার হইলে, ইংরেজ দেনানায়ক কুমার লিংহের বল ভেদ করিয়া 
আ.জিমগড়ে উপনীত হইলেন। সেনানায়ক বিন্সেন্ট আয়ার যেরূপ উদ্যম ও 
উত্স।হের সহিত আরার উদ্জারলাধন করিপনাছিলেন, সেনানায়ক লর্ড মার্ক কর? 
আজিমগড়ের উদ্ধারন'ধনে সেইব্নপ উদ্ভধম 9 উৎসাহের পরিচয় দিলেন ! আজিম- 
গড়ের ইরেজেরা নিরতিশর় খে।চনায় অবস্থাক্প পতিত হইয়াছেলেন। ভাহার। 
নগর পরিভ্যাগপূর্বক প্র।চীর ৪ পরিখায় পরিবেষ্টিত কারাগারে আশ্রয় গ্রহণ 
করিয়াছলেন। কুমার ঘিংহ এই কারাগার অবরোধপূর্নক অবিচ্ছেদে গুলি- 
বৃটি করিতেছিলেন । অবরুদদিগের থাগ্ত সামগী ছুণ্রাপ্য হইয়া উঠিয়াছিল। 
আজিমগড় প্রবাসী ইউরোপীয়'দগের এই সক্টক।লে লর্ড মার্ক কারের সমাগম 
হয়। কুমার সিংহ ১৩হ এপ্রেণ আগ্জিমগড় পরিতা।গ করেন । 

বারাণসা ও এলাহাবাদের ক্তপক্ষের নিকট আজিমগডের বিপন্ন চণা- 
নায়কের সাহবাপ্রা্থনায় কিরূপ ফপলাভ হইয়াছিল, তাহা বর্ণিত হইল। 
এখন তৃতীর স্থান অর্থাৎ লংক্ষ। হইতে সাহায'কাঁরী দৈনিকদল আজিমগড়ে 
যাত্রা করাতে কিন্ধূপ ঘটণার আঁবিাব হইল, তাহা লিখিত হইতেছে । আজিম 
গড়ের দেনানায়কের প্রিপদের সংবাদ ২৮শে মার্চ লক্ষৌতে প্রধান সেনাপতি 
স্তর কোলিন্‌ কাম্পংবলের নিকটে উপস্থিত হয়। 'গরধান সেন।পতি পর দিন 
সেনানাএক স্যার এডওযার্ড লুগর্ডকে কতকগুলি সৈগ্ঠের সহিত আজিমগড়ে 
পাঠাইয়া দেন। এক জুন ইংরেজ সৈনিক, 'টপদ্থিত সময়ে (মপাহীদিগের সহিত 
যুদ্ধে নিয়োজিত ছিলেন। তিনি যে বিবরণ প্রকাণ করিয়াছেন, তাহাতে 
নির্দেশ আছে যে, গোবালিয়রের সৈনিকদল কাণপুরের নিকটে কুমার সি'হ 
নান। সাহেব, তাত্য। টোপে ও বালা সাহেবের অধীনে মজ্জিত হইয়া, প্রধান 
সেনাপতি স্তার কে।লিন কাম্পবেলের সহিত যুন্ধার্থে গ্রস্তঠ ছিল।* কিন্ত 


% [1//111077 207665-112101641, £৫8%277152272025 2 £/৫ 01626 11162), %, 19, 


কুমার সিংহ ২৪৯ 
এই নির্দেশ কতদূর সমীচীন বলা যায় না।* যাহা হক, লুগার্ড ২৯শে মার্চ 
লক্ষ হইতে যাত্রা করেন। €ই এপ্রেল তিনি সুলতানপুর নামক স্থানে উপ- 
নীত হয়েন) এই স্থানে গোমতী নদী পার হইয়া, তিনি একেবারে আজিমগড়ে 
উপস্থিত হুইতে ইচ্ছা করিয়াছিলেন । কিন্তু কুমার সিংহ পূর্বেই গোমতীর 
সেনু ভম্মীভূৃত করিয়! ফেলিয়াছিলেন। এদিকে নৌকাঁও সংগৃহীত ছিল ন1। 
সুতরাং লুগার্ড নদী পার হইতে না পারিয়া, উহার দক্ষিণতট দিয়! জানপুরনামক 
স্থানে উপস্থিত হইলেন। এই স্থান হইতে তাঁহার সৈনিকদল করেক মাইল পথ 
অতিক্রম করিয়াছে.এমন সময়ে তাহার নিকটে সংবাদ পহুছিল যে,অদূরে কয়েক 
হাজর সিপাহী গোলাম হোসেন নামক একজন সর্দারের অধীনে সজ্জিত 
রহিয়াছে । লুগা'ড তাহাদের বিকদ্ধে যাত্রা করিলেন। ইংরেজ সেনানায়কের 
আক্রমণে, কিছুকাঁলের মধ্যেই গোলাম হোসেনের দল বিচ্ছিন্ন হইয়া! গেল । 
এই যুন্ধে চির প্রণিদ্ধ দেনাপতি হাঁবেলকেব আম্মার লেফ টেনেন্ট হাবেলক দেহ- 
তাগ করিলেন । 

লুগার্ড ১৪ই এপ্রেল আজিমগড়ের ৭ মাইল দুরবন্থী স্থানে প'হছিলেন। 
এই স্কান হইতে আজিমগণ়্ের পথে তমসা নদী রহিয়ছে । নদীতে একটী নৌ- 
সেতু ছিল। কুমার সিংহ লুগার্ডের আগমন সংবাদ পাইয়া, ১৫ই এপ্রেল প্র 
সেতুর সম্মুখে টৈনিকদ্ল সজ্জিত করিয়া রাখিলেন । সৈনিকদলের সন্নিবেশ- 
দ্ময়ে তাহার সবিশেষ বুদ্ধিমত্তা ও কৌশল পরিব্যক্ত হইল। তিনি স্পষ্ট বুঝিতে 
পারিয়াছিলেন যে, সিপাহীগণ যখন লর্ড মার্কের অল্পসংখাক সৈন্যের গতিরোধ 
করিতে পারে নাই, তখন তাহার! যে, লুগা্ডে'র বহুপংখ্য সৈনিকের গন্তব্য পথ 
অবরুদ্ধ করিতে পারিবে, তদ্ধিষয়ে বিশ্বাস স্থাপন করিতে পারা যায়না! । তিনি 
এইরূপ বন্দোবস্ত করিলেন যে, যাহার! অপেক্ষাকত সাহসী ও যুদ্ধকুশল, 
তাহারা তমসাতটে সেতু অবরোধ করিয়৷ রহিবে। অবশিষ্ট স্পাহীগণ 
গাজীপুরের নিকটে গঙ্গ! পার হইন্না, জগদীশপুরে যাইয়া, যুদ্ধের আয়োজন 
করিবে। 


* গোবালিয়রের সৈনিকদল বাস'র রাণী লঙ্গমী বাইর পক্ষ অবলম্বন করে। তাতা। 
টোৌপে এই দলের অধাক্ষ ছিলেন । _-1£4//250), 1741507 1££/1779. 7৮০1. 11, £. 749 


৩ 


২৫০ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


সেনানায়ক লুগার্ভ প্রবলপরাক্রমে সেতুর অবরোধকা'রী সিপাহীদ্দিগকে 
আক্রমণ করিলেন। সিপাহীগণ এরূপ সাহস ও তেজন্বিতার সহিত এই আক্রমণে 
বাধা দিতে লাগিল যে, তাহাদের বীরত্ব পৃথিবীর যাবতীয় বীরেন্্রসমাজের 
আদরণীর় হইতে পারে৷ লুগার্ড সর্ধ প্রথম সবিশ্রেষ চেষ্টা করির়া ও, সেতু 'অধি- 
কার করিতে পারিলেন না । সিপাহীগণ খহুক্ষণ অপরিসীম রণদক্ষতা প্রকাশ 
করিল । কিন্তু শেষে তাহার! সেতু পরিত্যাগপুর্ববক হটিয়া গেল। লুগার্ড তমস৷ 
পার হইয়।, সিপাহীদিগের বিরুদ্ধে কতকগুলি সৈন্য পাঠাইয়া দ্িলেন। পশ্চাঁং 
হটিয়া গেলেও সিপাহীদিগের দলভঙ্গ হইল না। তাহার! পরস্পর বিচ্ছিন্ন না 
হইয়া, পুনর্্বার শৃঙ্খল'সহকারে ও শ্রেণীবন্ধত।বে ইংরেজসৈন্তের সম্মুখীন হইল। 
ইংরেজসৈন্য তাহাদিগকে লক্ষা করিয়া গুলি চালাইতে লাগিল। কিন্তু ইহাতে 
তাহাদের গতিরেো'ধ হইল না । অতঃপর অশ্বারোহী সৈনিকগণ তাহাদিগকে 
আক্রমণ করিল। এই আক্রমণ্ওে তাহাদের উদ্ধম ন& হইল না। তাহার! 
মগুলাকারে দণ্ডায়মান হইয়1, যথোচিত যদ্দকৌশল দেখাইতে লাগিল । ইংরেজ 
পক্ষের অনেক নিহত ও আহত হইল । কিছুক্ষণ পরে সিপাহীর। যব্দস্থল পরি 
ত্াগপুর্বক গঙ্গার অভিমুখে গমন করিল । পেনানায়ক লুগার্ভ আর তাহাদের 
পশ্চাদ্ধাবনে সমর্থ হইলেন না। তিনি আজিমগড়ে উপস্থিত হইয়া, ব্রিগেডিয়ার 
ডগলাসকে কুম!র সিংহের বিরুদ্ধে পাঠাইর! দিলেন । 

এদিকে কুমার দিংহ আজিমগড়ের নিকটবর্তী নঘাইনামক পল্ীতে শিবির 
সন্িবেশ করিলেন। তিনি জানিতেন যে, ইংরেজসৈন্ঠ তাহার পশ্চাৎ আসিবে । 
ইহাদিগের আগমনে বাধা না দিলে, তিনি বিন! গোলযোগে স্থানান্তরে যাইতে 
পারিবেন না । কুমার সিংৎ এই উদ্দেশ্তসাধনের জন্য সুকৌশলে সৈন্য সন্নিবেশ 
করিলেন। নিকটে বৃহৎ বুহৎ বৃক্ষ ঘনসন্লিবি্টভাবে ছিল। টৈনিকদদল এই 
বৃুক্ষতলে সজ্জিত রহিল । তাহাদের পুরোভ।গে কামান স্থাপিত হইল। ১৭ই 
এপ্রেল প্রাতঃকালে নেনানায়ক ডগলাস্‌ এই স্থানে আসিয়া, কুমার দিংহকে 
আক্রমণ করিলেন । কুমার সিংহ এ সময়ে আপন দলের শৃঙ্খলারক্ষার জন্ 
স্থকৌশলের পরিচয় দিতে বিমুখ হইলেন না। তিনি একদল সিপাহীকে ডগ. 
লান্র গঠিরোধের জন্য নিযুক্ত করিলেন। অবশিষ্ট দল ছুই ভাগে বিভক্ত 
হইয়া, তই দিকে গমন করিল। প্রথম দলের মিপাহীগণ যখন ডগলাসের সহিত 


কুমার সিংহ । ২৫১ 


যুদ্ধে ব্যাপৃত ছিল, তখন কুমার সিংহ বিন! বাধার-__বিনা গোলযোগে স্থানান্তরে 
প্রস্থান করিলেন। ভগলাম পশ্চাৎ ধাবিত হইলেন । ৪1 ৫ মাইল পথ অতিক্রম 
করার পর তাহার গতি শিথিল হইল। এদিকে কুমার সিংহের যে সকল সৈন্ত 
দুই দলে বিভক্ত হইয়াছিল, তাহারা পুশর্বার 'একীভূত হইয়া, রাত্রিকালে এক 
স্থানে অবস্থিতি করিতে লাগিল । 

ব্রিগেডিয়ার ডগপাস্‌ সেই রাত্রিতে সিপাহীদিগের ৬ মাইল দূরে শিবির 
সন্নিবেশিত করিলেন। প্রাতঃকালে তিনি আবার দিপাহাদিগের অভিমুখে 
অগ্রসর হইতে লাগিলেন । কিন্তু সিপাহীগণ তাহ। অপেক্ষা৪ অধিকতর 
কাধ্যকুশলতার পরিচয় দিতে লাগিল । তাহারা সবিণেষ সত্ব তাসহকারে 
১৮ মাইল পথ অতিক্রম করিয়া, নাগ্রানামক স্থানে উপনীত হইল। ইংরেজ. 
পক্ষের অশ্বারোহী এবং অশ্বক্তক পরিচাগিত কামানের সহিত গোপণ্দাজ 
সৈনিকগণ সমস্তদ্দিন তাহাদের অনুসরণ করিল । পদাতি সৈন্য উপস্থিত না 
হওয়াতে ডগ.লান্‌ যুদ্ধে প্রবৃত্ত হইতে পারিলেন ন।। িান রাত্রিকালে কুমার 
নিংহের শিবিরের ৩। ৪ মাইল দূরে অবস্থিতি করিতে লাগিলেন। কুমার 
সিংহের চরগণ চারিদিকের সংবাদসংগ্রহে ব্যাপূত ছিল। শাহাদের নিকটে 
ইংরেজ দেনানায়কের অবস্থিতির সংবাদ পাইয়া, কুমর সিংহ সেই ব্রাত্রিতেই 
শিবির তুলিয়া শেকেন্দরপুরনামক স্থানের অভিমুখে যাত্রা করিলেন, এবং 
উ স্থানের নিকটে উপস্থিত হইয়। বিন! বাধায় ঘর্ঘর! নদী উত্তীর্ণ হইলেন। 
অনন্তর তিনি সৈনিকদলের সহিত গাজীপুর বিভ।গের অন্তর্বর্তী মান্নাহার- 
নামক স্থানে পছছিলেন। তাহার সৈগ্ত পথপ্রমে ও অনাহারে নিরতিশর ক্রিষ্ট 
হইয়ছিল। তাহারা আহারার্দি করিয়া, এই স্থান বিশ্রাম করিতে ইচ্ছা 
করিণ। 

কিন্তু তাহাদের ইচ্ছ। পুর্ণ হইল না। পেনানায়ক ডগলাস্‌ নিশীথকালে 
কুমার সিংহের প্রস্থানের সংবাদ পাইলেন। রাত্রি ২ ঘটিকার সময়ে তিনি 
শিবির তুলিয়া শেকেন্দরপুরের দিকে যাত্র! করিলেন, এবং পর দিন অবিচ্ছেদে 
গমন করিয়৷ রাত্রিকালে কুমার নিংছের শিবিরের চারি মাইল দূরে প'ছছিলেন। 
এই স্থানে অধিকক্ষণ থাকিতে তাহার ইচ্ছা হইল না। তিনি ২*শে এপেল 
অতি প্রত্যুষে আবার যাত্র। করিলেন । সু্যোদয়ের পরে তীহার সৈন্য কুমার 


২৫২ সিপাহীষুদ্ধের ইতিহাস 


সিংহের সৈন্তের সন্মুখীন হইল। কুমার সিংহ যে স্থানে অবস্থিতি করিতে 
ছিলেন,তাহা নঘাইনামক স্থানের ন্যায় ব্যহসন্িবেশের উপযোগী ছিল না । স্থতরাং 
তিনি যুদ্ধের জন্ত কোনরূপ স্থব্যবস্থা করিতে পারেন নাই। ডগলাসের আক্র- 
মণে তাহার দৈনিকগণ বিচ্ছিন্ন হইয়। পড়ে; কিন্তু বিচ্ছিন্ন হইলেও, তাহারা 
আত্মরক্ষার জন্ত যথোচিত বীরত্ব গ্রকাশ করে। ইংরেজসৈন্ত ছয় মাইল পথ 
অতিক্রম করিয়াও তাহাদের শক্তি পর্মঘস্ত করিতে পারে নাই। তাহার! বাত্রি- 
কালে কোন নির্দিষ্ট স্থানে পরম্পর সমবেত হইবার পরামর্শ করিয়া, ভিন্ন ভিন্ন 
দিকে প্রস্থান করে। তাহাদের এ নিদিষ্ট স্থান ডগলাসের পরিজ্ঞাত হয় নাই। 
সুতরাং ডগ.লাস্‌ অন্ধকারে কোন দিক নিদ্ধারিত করিতে না পারিয়!, প্রভাতের 
প্রতীক্ষায় থাকেন। 

এদিকে কুমার সিংহ নিশ্চেষ্ট ছিলেন ন।। গঙ্গা পার হওয়া তাহার উদ্দেশ্য 
ছিল; তিনি এই উদ্দেগ্তসাধনে কিছুতেই পণ্চাৎপদ হয়েন নাই । ইংরেজেরা 
গাজীপুরের প্রান্তবাহিনী গঙ্গার যত নৌকা! ছিল, তৎপমুদয় ডূবাইয়! রাখিয়া 
ছিলেন। কিন্ত স্থানীয় লোকে কুমার পিংহের একান্ত অনুরক্ত ছিল। তাহারা 
কুমার দিংহের অনুচরকে নিমজ্জিত নৌকার সন্ধান বলিয়া দিল। কুমার প্িংহ 
কয়েক খানি নৌক1 ডঠাইয়া, রাত্রিশেষে শিবপুরঘাটে গঙ্গা পার হইলেন 
এবং তটদেশে উঠিম্না, হস্তীর উপর আরোহণ করিলেন । তাহার পশ্চান্তাগে 
নেপাঁলবাসী রণদলন পিংহ উপবিষ্ট হইলেন। তাহার মস্তকের উপর এক জন 
অনুচর রাজচিহ্বের পরিচয়সচক ছত্র ধারণ করিয়া রহিল। এই সময়ে রাত্রি 
প্রভাত হইল। বালতপন ধীরে ধীরে দেখ! দ্বিপ। কুমার সিংহের মস্তকের 
উপর যদ্দি ছত্র ন! থাকিত, তাহ! হইলেও তাহার কোন কষ্ট হইত না। যে 
হেতু, তখন অতপতাপ চারি দিকে বিকীর্ণ হয় নাই। পূর্বোক্ত রাজচিহু যে, 
বিপক্ষের নিকটে কুমার সিংহের পরিচয় দিবে, তাহা! কাহারও উদ্বোধন 
হইল না । দেখিতে দেখিতে ইংরেজসৈন্য গঙ্গার তটে উপস্থিত হইল। 
তাহারা অবিলম্বে কুমার পিংহের ছত্র লক্ষ্য করিয়া কামান ছুড়িল। 
কামানের গোলার আঘাতে রণদলন ও ছত্রধারী অনুচরের দেহ ছিন্ন- 
বিচ্ছিন্ন হইয়। গেল। কুমার |সংহ জানুদেশের উপর বান রাখিয়া, দক্ষিণ 
করতলে দক্ষিণ কপোল বিন্যস্ত করিয়া, হাওদার উপর উপবিষ্ট ছিলেন, 


কুমার সিংহ। ২৫৩ 


জানুদেশের যে অংশে বাহুর সন্ধিস্থল ছিল, সেই অংশের কিয়দংশ মাংস 
গোলার আঘাতে উঠিয়া গেল। বাহুর সন্ধিদ্থানও প্রায় বিষুক্ত হইয়! পড়িল। 
কেবল একখানি ছোট হাড় উহার মধ্যে রহিল। কুমার সিংহ হাওদায় অচৈ- 
তশ্ হইয়া পড়িলেন। হস্তিচালক হস্তীকে তাড়াতাড়ি কিয়দুর লইয়৷ গেল। 
অনন্তর অনুচরগণ এঁ অবস্থায় কুমার সিংহকে হৃত্তী হইতে নামাইয়া, তাহার 
চৈতন্য সম্পাদন করিল। কুমার সিংহ তখন তাহাদিগকে ব!ছদেশের বিচ্ছিম্র- 
প্রায় সন্ধিস্থলের অশ্থিখণ্ড কাটিয়া, দক্ষিণ বাহ্‌ জাহুবীজলে ফেণিতে কহি- 
লেন। কিন্তু অন্চরগণ আপনাদের শ্রদ্ধাম্পদ প্রভুর অঙ্গে অস্ত্রাধাত করিতে 
সম্মত হইলেন না। অনেক গীড়াপীড়ির পর এক জন একখানি তরবারি 
দ্বারা উক্ত অস্থি কাটিয়া, প্রভুর আদেশানুসারে কাণ্য করিল। পবিভ্রসলিল৷ 
জাহুবীতে তাহার হস্ত সমর্পিত হইল দেখিয়া, কুমার সিংহ সন্তষ্ঠ হইলেন। 
এদিকে অন্চরগণ আহত কুমার পিংহকে একখ।নি খাটিয়ায় শয়ন করাইয়া, 
জগদীশপুরে লইয়া গেল। কুমার সিংহের আবাসবাটীর প্রায় সমুদয় অংশই 
ভূমিসাৎ হইয়াছিল। কেবল বারদারীনামক একটি বৈঠকথানা অভগ্র অব. 
স্থার ছিল। পার্থচরগণ আহত কুমার সিংহকে দেই বৈঠকখানায় রাখিল। 
এইরূপে ২১শে এপ্রেল বর্ষীয়ান্‌ ক্ষত্রিবীর সাংঘাতিকরূপে আহত হইয়া, আপ. 
নার বাসগৃহে আসিলেন। তাহার ভ্রাতা অমর সিংহ কয়েক হাজার সিপাহীর 
সহিত এই স্থানে অবস্থিতি করিতেছিপেন। এ সকল সৈশ্ঃ কুমার সিংহের 
সৈনিকদলের সহিত সম্মিলিত হইল। 

এই সময়ে ইংরেজপক্ষের অনেকগুলি সৈম্ত আরাতে ছিল। কাণ্রেন 
লে গ্রাণ্ড ইহাদের অধিনায়ক ছিলেন। সেনানার়ক বিন্সেন্ট আয়ার যেরূপ 
পরাক্রমের সহিত জগধীশপুর অধিকার করিয়াছিলেন, কাণ্ডেন লে গ্রাণ্্‌ 
দেইরূপ পরাক্রম দেখাইতে ২৩শে এপ্রেল জগদীশপুরে যাত্রা করিলেন। কিন্তু 
কুমার সিংহ সৈনিকগণকে জগদীশপুরের পার্খববর্তী নিবিড় জঙ্গলে সন্নিবেশিত 
করিয়া রাখিয়াছিলেন। উক্ত সৈন্ এরূপ বিক্রমের সহিত ইংরেজ সেনা- 
নায়ককে আক্রমণ করিল যে, ইংরেজটসন্ত কিছুতেই এঁ আক্রমণ নিরম্ত করিতে 
পারিল না । তাহার! বিচ্ছিন্ন হইয়! পড়িল। পশ্চাৎ হটিক়্া যাইতেও, তাহাদের 
সামধ্য রহিল না। যুদ্ধক্ষেত্রে তাহাদের দলের ১৩৩ জনের পতন হইল। 


২৫৪ সিপাহীযুদ্ধের ইতিহান। 


অবশি্ সৈনিকগণ সিপাহীদ্দিগকর্তৃক তাড়িত হইয়া, কামাঁন ফেলিয়া, আরার 
দিকে পলায়ন করিল। সেনানায়ক লে গ্রাণ্ড, নিহত হইলেন। কুমার সিংহ 
আহত হইয়া ও, ইংরেজ সেনাপতিকে এইন্ধপে পরাজিত করিলেন । 
ইংরেজসৈহ্ঠের এইরূপ পরাজয়ের সংবাদে আবার শাহাবাদে গোলযোগ 
ঘটল। ব্রিটিশ রাজপুরুষগণ নিরতিশয় আতঙ্কগ্রস্ত হইলেন । তাহারা বিশ্রে- 
ডিয়ার ডগলাসকে আরায় যাইবার জন্য অনুরোধ করিয়া পাঠাইলেন। ডগ্লাস্‌ 
আত্মপক্ষের পরাজয়ের সংবাদ প্রাপ্তিমাত্র, আরার অভিমুখে অগ্রসর হইতে 


লাগিলেন। কিন্তু তীহার উপস্থিতির পুব্বেই সিপাহীদগের মধো অধিনায়কের 
পরিবর্তন ঘাটল। 


বয়োবুদ্ধ কুমার সিংহ কামানের গোলার গুরুতর আঘাত প্রাপ্ত হইয়।- 
ছিলেন। তাহার দক্ষিণ হস্ত বিচ্ছিন্ন হইয়াছিল। তীহার উরুদেশের মাংসপিগু 
অপসারিত হইয়া গিয়াছিল। তাদুশ আঘাতে অশীতিপর বুদ্ধ যে, কিয়ৎকাণ 
জীবিত ছিলেন, ইহাই বিচিত্র । তিনি মৃত্যুশব্যার শয়ান থাকিলেও, আপনার 
সৈনিকদিগকে এরূপ শৃঙ্খলার সহিত রািয়াছিলেন যে, ইংরেজ সেনানায়ক 
তাহ।দের ব্যুহভেদ করিতে যাইয়!, পরাজিত হয়েন। কিন্তু বর্ষীয়ান বীরপুরুষের 
আয়ুক্ষাল পূর্ণ হইল। ইংরেজ সেনানায়ক লে গ্রাগডকে পরাজিত করিবার 
তিন দিন পরে তিনি নিশীথকালে আপনার বাসগৃহে প্রশাস্তভাবে দেহত্যাগ 
করিলেন। 

এইরূপে বাবু কুষ্খর সিংহ সমগ্র পার্থিব বিষয় হইতে বিচ্ছিন্ন হইলেন। তিনি 
যেরপে জীবনের শেষ দশায় উত্তেজিত সিপাহী্দিগের সহিত সম্মিলিত হয়েন, 
যেরূপে ব্িটিশ সৈন্তের সমক্ষে পরাক্রম প্রকাশ করেন, এবং যেরূপে রণকুশপ 
ইংরেজ সেনানার়কর্দগকে পরাঞ্জিত করিয়া তুলেন, তাহ যথাযথ বণিত 
হইয়্াছে। পূর্বে উক্ত হইয়াছে যে, যুদ্ধে প্রবৃত্ত হইলেও, তিনি ইউরোপীয় 
বালকবালিকার শোণিতে আপনার হস্ত কলফিত করেন নাই। তাহার 
আরায় পৃহুছিবার পূর্বে সিপাহীগণ এক জন ইউরোপায় কর্মচারীকে অবরুদ্ধ 
করে। কুমার সিংহ ইহার প্রাণনাশ করেন নাই। ইংরেজদিগের সহিত 
সম্মিলিত হইতে ন। পারেন, এই জন্ত তিনি ইহাকে আবদ্ধ করিয়! রাখিয়া- 
ছিলেন মাত্র । আবদ্ধ থাকিলেও, লোকে ইহার সহিত সাক্ষাৎ করিতে পারিত। 


কুমার সিংহ । ২৫৫ 


ফলতঃ যুদ্ধভিপ্ন কোন ইউরে।পীয় তাহার অস্তপ্রয়োগের বিষরীভূত হয় নাই। 
তিনি কাহারও প্রতি কোনরূপ অত্য।চার করেন নাই । এবিষয়ে তিনি প্রথম 
হইতে শেষ পর্য্যন্ত অসাষান্ত উদারতা 'ও মহন্বের পরিচয় দিয়াছেন। উপস্থিত 
বিপ্লবে উচ্ছঙ্খল প্রতি ভারতবাসী যেরূপ নিষ্ঠুরতা! দেখাইয়াছে, এবং অসমদর্ণা 
ইংরেজ যেরূপ নির্দয়তার পরিচয় দ্রিয়াছেন, কমার সিহের কার্যে সেরপ নির্দিয়- 
তার নিদর্শন পরিলক্ষিত হয় নাই । বয়সের আধিক্যে তাহার তেজস্থিতার হাস 
হয় নাই । তিনি নয় মাস কাল, ভারতের বিভিন্ন স্থানে বীরোচিত কৌশলের 
পরিচয় দেন। এই দীর্ঘ সমমের মধ্যে তিনি অনেক বার দুর্দশাগ্রন্ত হইলে « 
ইংরেজ সেনাপতির হস্তে আত্মসমর্পণ করেন নাই।, ঠাহার যুদ্ধ প্রণালী 
প্রশংসনীয় এবং তাহার রণকৌশল অসামান্ত ছিল । যুদ্ধব্যবসায়ী ইংরেজ 
এ্রতিহাসিক৭ এ বিষয়ে তাহার প্রশংসা! করিতে বিমুখ হয়েন নাই ।* তিন 
এরূপ কৌশলে স্ুদক্ষ ইংরেজ সেনাপতির দৃষ্টি পরিহার পুর্্বক দূরতর স্থান 
হইতে জগদীশপুরে যাত্র! করেন যে, সেনাপতি কিছুতেই সেই কৌশলজাল 
ভেদ করিয়া, তীছার গতিরোধে সমর্থ হয়েন ন'ই। কিন্তু তিনি যেরূপ স্তবনিয়মে 
যুদের (প্রণালী নিদ্ধারণ করিতেন, সেইরূপ কার্য তৎপরতার সহিত সর্বাংশে 
ঁ প্রণালী রক্ষা করিতে পারিতেন না। ইংরেজ সেনানায়ক মিল্মান্‌ যখন 
আত্রাওলিয়ার নিকটবর্তী আম্মকাননে থাকিয়।, আহারের উদ্মোগ করিতে- 
ছিলেন, তখন তাহার জয়লাভের বিস্তর সুযোগ ঘটিয়াছিল' তিনি নির্দিষ্ট 
প্রণালী অন্ুমারে কার্ধ্য করিলে, মিল্মান্‌ আজিমগড়ে যাইতে পারিতেন ন। 
তাহার সৈনিকদল ইংরেজসৈম্তের পুরোভাগ আক্রমণ করিয়াছিল । এই আক্র- 
মণে তাহাদের সুবিধ! ঘটিলেও, তাহারা ইংরেজসৈন্টের পশ্চান্ধাবিত হয় নাই। 
যদি সিপাহী্লের একাংশ মিল্মানকে অবরুদ্ধ করিয়া! রাখিত, তাহা হইলে 
কুমার সিংহ অপরাংশ লইয়া, সহজে বারাণসী আক্রমণ করিতে পারিতেন, এবং 
লর্ড মার্ক কারের সহিত শৃঙ্খলাসহকারে যৃদ্ধ করিবারও স্থযোগ পাইতেন। 
তাহার সম্মুখে এইরূপ অনেক বিষয়ে সুযোগ ঘটিয়াছিল। কিন্তু তাহার অধীন 


*. 16160116507) 14719711167) 701. 41, "465. 17017165। /1:0267 424£2:% 
£, 462. 


২৫৬ সিপাহীধুদ্ধের ইতিহাস 


সর্দারদিগের অনৈক্যপযুক্ত তিনি অনেক বার বিফলমনোরথ হয়েন। 
সর্দারগণের সকলেই স্বপ্রধানভাবে কার্য করিতে আগ্রহযুক্ত ছিলেন। 
ইহাদের আত্ম প্রাধান্তরক্ষার প্রবল ইচ্ছাতে অনেক কাঁধ্য বিশৃঙ্খল হয় । * যাহ! 
হউক, কুমার সিংহ সাতিশর ক্ষমতাপন্ন ও প্রতিপত্তিশ/লী ছিলেন । তাহার ক্ষমতা 
ও প্রতিপত্তিতে ইংরেজ এক সময়ে যেরূপ উপকৃত হইয়াছিলেন, দুরদর্শিতার 
অভাবপ্রযুক্ত অন্ত সময়েও সেইরূপ বিব্রত 'ও বিপত্তিগ্রস্ত হইয়। পড়িয়াছিলেন | 
কুমার সিগহের দেহত্যাগের পর তাহার ভ্র!তা অমর সিংহ সিপাহীদিগের 
অধিনায়ক হইলেন। তিনি জোষ্ঠ সহোদরের ন্যায় সামরিক কৌশলে অভ্যন্ত 
ন! হইলেও, একাগ্রতা ও স্থিরপ্রতিজ্ঞতায় তাহার নিয্লগণ্য ছিলেন না। তাহার 
কর্মকুশলতায় ইংরেজকে দীর্ঘকাল বিব্রত থাকিতে হয়। তিনি সেনানায়ক 
লে গ্রাগ্ুকে পরাজিত করিয়া মার! আক্রমণ করেন। এ বিষয়ে কতবার্য্য না 
হইলেও, তাহার, উদ্যম দুবীভূত হয় নাই। সিপাহীদিগের স্ায়, পার্শবন্থী স্থানের 
উত্তেজিত লোকে নানা দিক হইতে আসিয়। তাহার দল পরিপুষ্ট করে। ইংরেজ 
সেনানায়ক ডগ্লান্‌ এজ ব্রিগেডিগ্নার লুগারের আগমন প্রতীক্ষায় থাকেন। 
লুগার্ড লে গ্রাণ্ডের পরাজয়ের সংবাদ পাইয়া, জগদীশপুরের নিকটে উপস্থিত 
হয়েন। এদিকে অমর সিংহ বিহিয়া ও জগদীশপুরের, মধাবন্তী নিবিড় জঙ্গলে 
দিপাহীদিগকে সন্নিবেশিত করিয়৷ রাখিয়াছিলেন। লুগার্ড এই সংবাদ পাইয়! 
৮ই এপ্রেল বিহিষ্নায় উপনীত হুইলেন। তিনি স্বকীয় সৈনিকদলের একাংশ, 
আরারক্ষার জন্ত পাঞ্চইয়া দিলেন, অপরাংশ লইয়া ৯ই এপ্রেল জগদীশপুরের 
পশ্চিমদিগ্বর্তী প্রান্তরে উপনীত হইলেন এবং আপন।র বলবৃদ্ধির জন্য 
শাসিরামের ইংরেজ সেনানায়ক কর্ফীল্ডকে অবিলম্বে আসিতে অনুরোধ 
করিলেন । যাবৎ কর্ফীল্ড, উপস্থিত ন! হয়েন, তাবৎ লুগা্ড এ স্থানে থাকিতে 
চাহিয়াছিলেন ' কিন্তু এদিন সন্ধাকালে অমর সিংহ সহসা! তাহার শিবির 
আক্রমণে উদ্ত হওয়াতে, লুগা্'কে পূর্বসন্কল্প পরিত্যাগ করিতে হুইল। লুগার্ড 
অমর সিংহের সহিত যুদ্ধে প্রস্তত হইলেন। এইরূপে কুমার সিংহের কনিষ্ঠ 
সহোদরের সহিত ইংরেজপন্ষের দীর্ঘকালব্যাপী যুদ্ধের আরম্ভ হইল। এই 


₹. 117117507) 777:2%. 11%2711/, /0/.£1, 466, 


অমর সিংহ ২৫৭ 


সকল যুদ্ধের সবিস্তার বিবরণ দেওয়া! অনাবম্তক। অমর সিংহের সৈনিকগণ 
জঙ্গলময় স্থান হইতে বহির্গত হইয়া, আরার অভিমুখে ধাবিত হইয়াছিল। 
_লুগার্ডের প্রেরিত অধ্বারোহী ও গোলন্দাজ সৈম্ত তাহাদের গতিরোধ করিল। 
গৃগার্ড অতঃপর আপনার সৈগ্ত তিন ভাগে বিভক্ত করিয়া, তাহাদের সহিত 
যুদ্ধ করিতে করিতে জগদীশপুর অধিকার করিলেন। অমর সিংহের সৈন্ত 
সাতবারপুর নামক জঙ্গলময় পল্লীতে অবস্থিতি করিতে লাগিল। 

অতঃপর লুগার্ড উক্ত সিপাহীদলের অনুসরণ করিলেন । এদিকে শাসিরামের 
ইংরেজ অধিনায়ক কর্ফীলড আপিয়া, ১১ই মে জগদীশপুরের সাত মাইল 
দক্ষিণপশ্চিমদ্দিগ বন্তী পিরুনামক স্থানে লুগার্ডের সহিত সম্মিলিত হইলেন। 
শাসিরাম হইতে পীরুর পথে ভাহাকে অনেক বার অমরসিংহের সৈনিকদিগের 
সহিত যুদ্ধ করিতে হইয়াছিল । যে দিন কর্ফীল্ড লুগার্ডের সহিত সম্মিলিত 
হয়েন, সেই দিন সিপাহীর! হেতমপুরনামক স্থানে লুগার্ডের সৈন্য কর্তৃক পরাজিত 
হয়। এই দিন হইতে প্রাক» প্রতাহই অমর সিংহের সৈনিকদ্দিগের সহিত 
ইংরেজ সৈন্যের যুদ্ধ হইতে থাকে । এক দিকে লুগার্ড এবং আর এক দিকে 
কর্ফীল ড তাহাদের পরাক্রম খর্ব করিতে উদ্াত হয়েন। ২*শে মে যে যুদ্ধ 
হয়, তাহাতে একজন ইংরেজ আফিদার দেহত্যাগ করেন। লুগার্ড ২৭শে মে 
দাঁলিলপূরনামক স্থানে সিপাহীদ্দিগকে পরাজিত করেন । 

কিন্তু এইবূপ পরাজয়েও অমর দিংহের দলভঙ্গ হইল না!। অরণাময় 
তর্গম পথ অমর সিংহের পরিজ্ঞাত ছিল। তিনি এক স্থান হইতে স্থানান্তরে 
যাইয়া, বুহসম্সিবেশ করিতে শাগিলেন। একস্থলে তাহার সৈনিকগণ: যেরূপ 
পরম্পরবিচ্ছিন্ন হইতে লাগিল, অপর স্থলে তাহারা সেইরূপ পরম্পর সম্মিলিত 
হইয়া, যুদ্ধের আয়োজন করিতে লাগিল । তাহারা যেখানে ইউরোপীয়দিগকে 
দেখিতে পাইল, সেই স্থানে তাহাদিগকে আক্রমণ করিতে লাগিল। সুতরাং 
ইংরেজদিগের বাসশ্বানগুলি নিরতিশয় বিপত্তিপুর্ণ ও বিশৃঙ্খল হইয়! পড়িল। 
ইংরেজ সেনানায়কগণ দীর্ঘকাল চেষ্টা করিয়াও, এই রূপ নানাস্থানগামী, 
নানা দলে বিভক্ত সৈনিকদিগের উচ্ছেদনাধন করিতে পারিলেন না। আরণ্য 
প্রদেশ তাহাদের উগ্চমপ্রকাশের প্রধান অন্তরায় হইয়া উঠিল। তাহারা বৃথা 
বিপক্ষদিগের ব্যুহসন্লিবেশ নির্দিষ্ট করিয়া! লইতে লাগিলেন, বৃথা উহ! পরিবেষ্টিত 

৩৩ 


২৫৮ সিপাহীযুদ্ধের ইতিহাস 


করিতে লাগিলেন, বৃথ|। উহার অভিমুখে অএঞসর হইতে লাগিলেন। এক 
দলের অনমাত্র বিলম্বে, অল্পমাত্র শৃঙ্খলাহানিতে তাহাদের সমস্ত উদ্যম বার্থ 
হইতে লাগিল। সিপাহীগণ একবার নিবিড় অরণ্যে অদৃথা হইতে লাগিণ, 
আর এক বার সহসা! জঙগণ হইতে বহির্গত হইয়া, তাহাদিগকে বিব্রত করিয়া 
তুলিতে লাগিল। সর্থশেষে এক জন উচ্চপদস্থ আফিনার এইরূপ এক 
সময়ে পরম্পরবিচ্ছিন্ন, অগ্ত সময়ে পরম্পরসম্মিনিত বিপক্ষদিগের পরাজয়লাধনের 
জন্ত অভিনব উপান্ধ নির্ধীরণ করিলেন। যথাস্থলে এ বিষ পরিবাক্ত 
হইবে। 

দালিলপুরে পরাজিত হইয়াও সিপাহীগণ হতোগ্ভম হয় নাই। তাহাদের 
এক দল ডোমরাওর নিকটে একট নীলকুঠী বিনষ্ট করে। অন্ত দল বক্মারের 
নিকটবন্তী রাজপুর নামক পল্লী বিলুগ্ঠন করে । অপর দল রেলওয়ে কার্য্যালয় 
আক্রমণে উদ্ভত হয়। ইহাতে সমগ্র শাহাবাদে পুনর্বার গোলযোগ ঘটে, 
এবং সমগ্র শাহাবাদের ইউরোপী£দিগের মধ্যে গভীর আতঙ্ক উপস্থিত হয়। 
এইরূপ জাতঙ্কবিস্তার ও গোলযোগের সঙ্গে ইংরেজসৈনোরও নিরতিশয় ছর্দণা 
ঘটে। তাহারা অতিশ্রমে ক্লান্ত হয়, অতি উত্তাপে অবসন্ন হয়, অতি দ্বর্থম 
প্রদেশে গমনাগমনে একান্ত বিব্রশড হইয়া পড়ে। তাহাদের বিপক্ষগণ যেন 
প্রতিদিনই নবীন উৎসাহের সহিত রণক্ষেত্রে পরাক্রম প্রকাশ করিতে থাকে। 
পুনঃ পুনঃ পরাজগ্নে তাহাদের উদ্যম নষ্ট হয় নাহ, পুনঃ পুনঃ স্থানত্যাগে তাহারা 
উৎসাহুশূন্ত হইয়া! পড়ে নাই, পুনঃ পুনঃ নিবিড় জঙ্গলে আত্মগোপন করাতে 
তাছাদ্দিগকে দিশাহার! হইতে হয় নাই। এদিকে ইংরেজ দেনানায়ক লুগার্ড ও 
কর্তবযপালনে বিমুখ হয়েন নাই । তিনি ২রা জুলাই আপনার সৈনিকদিগকে ই 
দলে বিভক্ত করেন। এক দল কেশবা, অন্ত দল দালিলপুরের অভিমুখে 
গমন করে। লুগার্ড উক্ত দুই গ্রামের মধ্যবর্তী স্থানে পথ প্রস্তুত করিয়া, 
বিপক্ষদিগকে আক্রমণ করেন। এই আক্রমণে তাঁহার জয়লাভ হয়। 

পূর্ব্বে যেরূপ হইয়াছিল, এবারেও সেইরূপ হইল। সেনানায়ক লুগার্ড 
জরী হইলেও বিপক্ষদিগের দলু বিচ্ছিন্ন করিয়া ফেলিতে পারিলেন না. 
তাহার! পুনর্ববার দলবদ্ধ হইল। লুগার্ড ১৫ই জুন পর্যান্ত তাহাদের সহিত 
যুদ্ধে ব্যাপৃত রহিলেন, কিন্তু তাহাদিগকে একবারে বিতাড়িত করিতে পারি- 


অমর সিংহ। ২৫৯ 


লেন নাঁ। লুগার্ড অবশেষে অবিরত যুদ্ধে অবসন্ন হইয়া, সনিকদলের পরি- 
চাঁলনভার পরিত্যাগ পূর্বক ন্বদেশগমনে বাধ্য হুইলেন। ইংরেজপক্ষের 
সৈনিকদল শিবিরসন্নিবেশ করিয়া থাকিতে আদিষ্ট হইল। এ দিকে অমর 
সিংহ তাহাদিগকে নির্দিষ্ট স্থানে অবস্তিতি করিতে দেখিয়া, পূর্বববৎ উদ্ভমের 
সহিত আপনাদের পূর্বতন স্থানগুলি অধিকার করিলেন। এইরূপে তিনি 
পুনর্বার গ্রবল হইয়া উঠিলেন। নান! স্থান হইতে প্রতিদিনই বহুসংখ্যক 
লোৌক আসিষ়!, তাহার সৈনিক্দিগের সংখ্যাবৃদ্ধি করিতে লাগিল। 

এই সময়ে ব্রিগেডিয়ার ডগলাস লুগাডের স্থলে নিয়োজিত হইলেন। 
তিনি এই গুরুতর কাঁধ্যভার গ্রহণ করার অব্যবহিত পরেই শুনিতে পাইলেন 
যে, অমর সিংহের কৌশলে গঞ্পার কারাগারের কয়েদীগণ বিমুক্ত হইয়াছে। 
এই সকল করেদী পুলিশের সহিত সম্মিলিত হইয়, নগর হইতে ইংরেজদ্িগকে 
তাড়াইর়! দিয়াছে । ইংরেজের। স্থানান্তরে আত্মরক্ষা করিতেছেন । এদিকে 
আরারক্ষক সিপাহীগণ বিপক্ষদ্দি গর চক্রান্তে নিরতিশর উত্তেঞ্জিত হইয়! 
উঠিষ্জাছে । শাহাবাদের প্রার সর্ধন্তর ইংরেজের ক্ষমত| ও প্রাধান্য অন্তহিত 
হহয়াছে। 

এহ সন্কটকালে সেনানায়ক ডগলাঁস্‌ কার্থ্যক্ষেত্রে অবতীর্ণ হইলেন। 
'ধাহার উপর দানাপুর পর্য্যন্ত সমস্ত বিভাগের সৈনিকদলের পরিচালনভার 
সমর্পিত হইল। সাত হাজার সুশিক্ষিত ও সুসজ্জিত সৈনিক পুরুষ ঠাহার 
অধীনে রহিল। সেনানায়ক এই সকল সৈম্ত লইয়া, আপনার নিদিষ্ট প্রণা- 
লীতে কার্য করিতে উদ্যত হইলেন। পরস্পরের মধ্যে অধিক ব্যবধান ন! 
থাকে, এই ভাবে তিনি সকল দ্বিকে ঘাটি স্থাপন করিলেন। তিনি এ সকল 
স্থানে এরূপে সৈন্যসন্নিবেশ করিলেন যে, আদেশ প্রাপ্তি মাত্র তাহারা অল্প 
সময়ের মধ্যে এক স্থানে পরস্পর সম্মিলিত হইতে পারে। তিনি বিপক্ষদিগের 
অভিসদ্ধি ও গতিবিধি জানিবার জন্ত বিশ্বস্ত সিপাহীদিগকে ছন্নবেশে নানা 
স্থানে পাঠাইলেন। লুগড যেমন জঙ্গলের মধ্যে পথ প্রস্তুত করিয়াছিলেন, 
তিনিও সেইরূপ সমস্ত জঙ্গলে পথ প্রস্তুত করিতে লাগিলেন । সর্বশেষে তিন 
অমর সিংহকে তাহার সৈনিকদলের সহিত জগদীশপুরে তাড়িত করিবার 
প্রণালী অব্ধারণ করিলেন। তাহার উদ্দেশ্ট ছিল যে, বিপক্ষগণ এক স্থানে 


২৬০ নিপাহীধুদ্ধের ইতিহাস। 


সমবেত হইলে তিনি তাহাদিগকে সহজে পরাজিত করিয়া, এ স্থান অধিকার 
করিবেন । 

কিন্ত ডগলাস্‌ ষে প্রণালী নির্ধারিত করিলেন, অক্টোবর বা নবেম্বর মাস 
পর্ধ্স্ত তদন্ুসারে কার্যয।রস্ত *ইল না। ইহার মধ্যে উত্তরপশ্চিম প্রদেশগামী 
প্রশস্ত রাজপণ রক্ষা করিবার প্রয়োজন হইল । এক জন সেনানায়ক চারি মাস 
কাল, এই কার্য্যে নিয়োজিত রহিলেন। 

এদ্রিকে অমর সিংহ নিরুপ্ম বা নিরুৎসাহছ হয়েন নাই। তিনি জগনীশ- 
পুর পুনরধিকার করেন । তাহার সহযোগিগণ জুলাই, আগঈ ও সেপ্েম্বর মাস 
পর্যযস্ত, শাহাবাদের নান] স্থানে আপনাদের প্রাধানা রক্ষা করে । তীয় সৈনা- 
কর্তৃক এক সময়েই ন:না দ্রিকের নান! স্থান আক্রান্ত হইয়! থাকে । গঙ্গার 
দক্ষিণ 9 শোণের পশ্চিম দিকের জ্মুদয় স্থ!নে তাহাদের ক্ষমতার নিদর্শন 
পরিব্যক্ত হইতে থাকে । ইংরেজসৈনোর সহিত তাহাদের ক্রমাগত যদ্ধ 
চলিতে থাকে । এক জন দেনানায়ক তাহাদিগকে ৯ই সেপ্টে্র রামপুর- 
নামক স্থানে পরাজিত করেন । আর এক জন অধিনাকনক শোণনদে তাহ।দের 
সে সকল নৌকা ছিল, তংসমুদয়, ২০শে সেপ্টেম্বর, বিনষ্ট করিয়া ফেলেন। 
এক জন সিবিল কর্পচারী কতিপয় শিখ সৈনিক লইয়া, তাহাদের আর চারি 
খানি বৃহৎ নৌকাও নষ্ট করেন। কিন্তু এইরূপে পরাজয় ও ক্ষতি স্বীকার 
করিলেও তাহার! আপনাদের উদ্েশ্তসাধনে নিরন্ত থাকে নাই। প্রতিদিন 
তাহাদের উৎসাহবৃদ্ধিক্ক সহিত মারাম্মক কার্্যের বুদ্ধি হইতে থাকে । তাহারা 
পুনর্বার আরা অধিকারে উদ্যত হয়, 'এবং তত্রতা অশ্বারোহীর্দিগকে আক্রমণ 
পূর্বক একান্ত বিব্রত করিয়া! তুলে । 

সেনানায়ক ডগ.লাপ্‌ অমর সিংহের এইরূপ কর্ম প্রবণতা 'ও সমরনৈপুণ্য 
দেখিয়া, সবিশেষ সতর্কভাবে কার্য করিতে লাগিলেন। বর্ধার আবির্ভাব 
প্রযুক্ত তিনি এত দিন আপনার প্রণালী সর্বাংশে রক্ষা করিয়া চলিতে পারেন 
নাই। 'এখন বর্ষার তিরোভাব হইয়াছিল; স্তরাং ডগলাস্‌ কালবিলগ্ব না 
করিয়া, ১৩ই অক্টোবর নির্দিষ্ট প্রণালী অনুসারে, অমর নিংহের বিরুদ্ধে বুদ 
উদ্ভত হইলেন । এখনও অনেক স্থান জলগ্লাবিত ও কর্দামময় ছিল। এই সকল 
স্থান দিয়া, সৈম্ত লইয়া! যাওয়া কষ্টকর হইয়া উঠিল। যাহা হউক, ভগবান 


অমর সিংহ ২৬১ 


আর কোন বিষয়ে দ্ূকপাত করিলেন না । তিনি ১৩ই অক্টোবর আপনার 
সৈন্ত সাত দলে বিভক্ত করিয়া, ভিন্ন ভি দিকে পাঠাইলেন ॥। এই সাত দলের 
অধিনায়কগণ বিপক্ষদ্িগকে ভিন্ন ভিন্ন দ্বিক হইতে জগদীশপুরে তাড়িত 
করিতে আদিষ্ট হইলেন। পুর্বে উক্ত হইয়াছে যে, বিপক্ষদ্দিগকে এক কেন্দ্রে 
সমবেত করাই ডগ.লাসের উদ্দেগ্ত ছিল। তিনি ভাবিয়াছিলেন, বিপক্ষগণ 
জগদীশপুরে সমবেত হইলে তাহাদের পরাঁজয়সাধন স্ুুসাধ্য হইবে। ডগলাস 
উপস্থিত সময়ে, এই উদ্দেস্ঠ কার্যে পরিণত করিতে উদ্যত হইলেন। 

কিন্ত এই উদ্যম সর্বাংশে সফল হইল না। ডগল'স্‌ ১৪ই অক্টোবর 
সিপাহীদিগকে কারিশাত নামক স্থান হইতে তাড়িত করিলেন। অন্ত এক জন 
সেনানায়ক ১৬ই তারিখে কম্পনাগরনামক স্তানে সিপাহীদিগের সম্মুখীন 
হইলেন । সিপাহীগণ বহুক্ষণ এই আক্রমণে বাধা দিয়া, পরাজয় স্বীকার করিল । 
তৎপরদিন তাহার অপর এক জন ইংরেজ অধিনায়কের আক্রমণে পীরুনামক 
স্থানে পরাজিত হইল। এইরূপে অমর সিংহের সাড়ে চারি হাজার সৈন্য নান। 
স্থানে আক্রান্ত হইতে লাগিল। ইংরেজপক্ষের বিভিন্ন সেনানায়কগণ যদি 
এক সময়ে সিপাহীদিগকে ভিন্ন ভিন্ন স্তানে আক্রমণ করিতেন, তাহা! হইলে, 
ডগ লাসের নিদ্ধারিত প্রণালী সর্ধাংশে কার্যকর হইত | কিন্তু সেনানায়কগণ 
নি্দিঈ সময়ে কার্ধ্য করিতে সমর্থ হইলেন না। পূর্বে উক্ত হইয়াছে যে, 
ডগলাস আপনার সৈন্ঠ সংতদলে বিভক্ত করিয়! ভিন্ন ভিন্ন দিকে পাঠাইয়।- 
ছিলেন। ইহার মধ্যে ছয় দলের ছস্থ জন অধিনায়ক নির্দিষ্ট সময়ে সিপাহী- 
দ্িগকে আক্রমণ করিলেন। কিন্তু সপ্তম অধিনায়ক নিরপিত সময়ে কার্য্য 
করিতে পারিলেন না। বাঁধ কাটিয়া! দেওয়াতে, অনেক স্থান জলপ্লাবিত 
হইয়াছিল। এ জন্য উক্ত অধিনায়কের পঁচ ঘণ্টা কাল বিলগ্গ হইল। সিপাহী- 
গণ এই অবসরে অক্ষতশরীরে স্থানান্তরে প্রস্থান করিল। 

উদ্দেশ্রা বিফল হওয়াতে সেনানায়ক ডগ.লাঁস্‌ চিন্তিত হইলেন । কিন্তু এই 
সময়ে আর এক জন সৈনিক-প্রধানের কৌশলে আর এক উপায় উদ্ভাবিত 
হইল। স্তার হেন্রি হাবেলকনামক একটা প্রধান সৈনিকপুরুষ অযোধ্যার 
যুদ্ধের সময় দেবিয়াছিলেন যে, পদাতিদলের কতিপয় সৈনিক, অশ্বারোহীর 
কাধ্য করাতে অনেক ফললাভ হইয়াছে । উপস্থিত সময়ে স্তার হেন্রি 


২৬২ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


হাবেলক্‌ ডগলাঁসের দলে ছিলেন। স্থতরাং তিনি এই প্রণালী অনুসারে কার্ধ্য 
করিব'র প্রপ্তাব করিলেন। তাহার উদ্দেপ্ত ছিল যে, পদাতি-সৈন্ত বন্দুক 
ইত্যাদি লইয়া, অশ্বারোহণে বিপক্গদিগের পশ্চাদ্ধাৰিত হইবে । ইহারা বিপক্ষ- 
গণের সম্মুখীন হইলে, অশ্ব হইতে নামিয়া, যাঁবৎ মূল সৈনিক দল উপস্থিত না 
হয়, তাবৎ তাহাদের গতিরোধ করিয়া থাকিবে। পূর্বে ষে অভিনব 
উপায়ের প্রসঙ্গ উত্থাপিত হইয়াছে, এইকপে তাহা কার্যে পরিণত করিবার 
প্রস্তাব হইল। স্তার হেন্রি হাবেলকের প্রস্তাব গ্রাহথ হইল। প্রস্তাবকর্তী 
প্রথমতঃ ১*গণিত পদাতিদলের ৪০ জন সৈনিককে অশ্বারোহীর কার্য শিক্ষা 
দিলেন। শেষে উক্ত পদাতিদলের আর কুড়ি জন সৈনিক ইচ্ছাপূরর্বক এই নব- 
সংগঠিত দলে প্রবিষ্ট হইল। স্তার হেন্রি হাবেলক্‌ এই ৬* জন সৈনিক লইয়া, 
অভীষ্ট কার্য)সাধনে উদ্ভত হইলেন। 

স্ত/র হেন্র হাবেলক শোণের তটে সিপাহীদিগের গতিরোধ করিতে আদিষ্ট 
হইলেন। তিনি ১৮ই অক্টোবরের রাত্রি ৮ ঘাটকার সময়ে জগদীশপুরের 
নিকটব্তী স্তান হইতে শ্বাত্র! করিয়া, রাত্রি ছুই প্রহরের পর আরায় উপনীত 
হইলেন ; 'অত.পর প্রাতঃকালে সেউ স্থান পরিত্যাগ করিয়া, শোপের ৩টে 
সিপাহীদিগের দেখা পাইলেন। িপাহীগণ সবিশেষ পরাক্রমের সহিত 
১২ ঘণ্টা কাল, আপন!দের নিদ্দি গ্কান রক্ষ/ করিল। কিন্ত শেষে তাহার! 
দক্ষিণপশ্চিমদিকে ধাবিত হইল। হাবেপকের অগ্বারোহিগণ অবিলঙ্গে তাহাদের 
অন্ুদরণ করিল। ইহারা সর্বদা সিপাহীদিগের গন্তব্য স্থানের সন্ধান রাখিতে 
লাগিল। সিপ|হীগণ জগদীশপুরের জঙ্গলে প্রবেশ করিতে চেষ্টা করিল, কিন্তু 
ইহাতে কুতকার্য হইতে না পারিয়া, পশ্চিমদ্দিকে ধাবিত হইল। এদিকে 
হাবেলকের অশ্বারোহী সৈনিকগণ ইহ।দের অনুসরণে নিরস্ত হইল না। শহ্য- 
ক্ষেত্রসমূহ জলপ্লাবিত থাকাতে তাছাদেের শীঘ্্গমনে বাধা ঘটিতে লাগিল । 
এদিকে সিপাহীগন উক্ত ক্ষেত্রের স্বল্পপরিসর বাধ দিয়! অগ্রসর হইতে লাগিল। 
কিন্ত ইহাতে ও তাহাদের নিষ্কৃতি লাভ হইল ন11 ২শে অক্টোবর অপরাহ্ে 
নোনাদিনামক স্থানের নিকটে অনুসরণকারী অশ্বারোহী পদ্দাতিগণ, অশ্ব হইতে 
নামিয়া, তাহাদের গতিরোধ করিল। ইহার মধ্যে ইংরেজপক্ষের পদাতিদল 
পঁছছিল। অমর সিংহ ইহাদের আক্রমণে পরাজিত হইয়া, ইক্ষুক্ষেত্রে আত্মগোপন 


অমর সিংহ । ২৬৩ 


করিলেন। তীহার সৈগ্ঠ পশ্চিমদিকে পলায়ন করিল। হাবেলকের অ'ভনব 
সৈনিকদল পশ্চান্ধাবিত হইয়া,তাহাদের গন্তব্য স্থান ঠিক করিয়া লইল। তাহারা 
পরশ্রান্ঠ হওয়াতে, অপরাহে এক স্থানে বিশ্রামপূর্বক রন্ধনের আয়োজন 
করিতেছিল, এমন সময় হাবেলকের অনুসরণকারী সৈন্য তাহাদেএ সম্মুখে 
ট্পন্থিত হইল। ইহার! তিন ঘণ্টাকাল তাহাদিগকে অবরুদ্ধভাবে রাখিণ। 
ইহার মধ্যে ধিগেডিয়ার ডগল।স্‌ সংবাদ গ্রাণ্িমাত্র পদাতিসৈনিকদল লইয়া, এ 
স্থানে উপস্থিত হইলেন। কিন্তু পথপ্রদশকের ভ্রান্তিবশতঃ তাহার সৈগ্ঠ 
সিপাহীিগের পশ্চান্তাগে না গিয়!, হাবেলকের সৈশ্টের পার্খভাগে উপস্থিত 
হইল। পিপাহীগণ ভ্রম বুঝিতে পারিয়া, পল য়নের স্থুযোগ পাইল। তাহারা 
পশ্চাছ্াগে কোন প্রতিবর্ধক ন! দেখিয়া, এ দিক দির দ্ররতবেগে ধাবিত হইল। 
এই সময়ে স্ুর্ণা অস্তমিত হইরাছিল। অন্ধকারে ক্রমে চার দিক আচ্ছন্ন 
হইতেছিল। সিপাহীগণ এই স্থযোগে বিনা বাধায় অগ্রসর হইতে লাগিল। 
তাহারা ৪* ঘণ্টায় ৬৩ মাইল পথ অতিক্রমপূর্বক শাহাবাদ[বভাগের দক্ষিণ- 
পশ্চিম দিকের ক্ষুত্র পর্বতমালায় আশ্রয় গ্রহণ করিল। 

সমতলক্ষেত্র হইভে এই পর্বতশ্রেণীতে যাইতে হইলে, তিনটা গিরিবর্্ 
অতিক্রম করিতে হয়। হাবেলকের অশ্বারোহিগণ ২৩শে অক্টোবর এই গিরি- 
বর্ম দিয়া, বিপক্ষদের সম্মুখীন হইল। |নপাহীগণ এইরূপে আক্রান্ত হইয়া, 
সবিশেষ দৃঢ় তার সহিত যুদ্ধ করিতে করিতে দুর্গম পার্বত্য পথে অগ্রসর হইতে 
লাগিল। এইরূপে তাহার! তৃতীয় বার তাড়িত হইল। হাবেলক সিপাহী- 
দিগের পশ্চান্ধাবনে প্রবৃত্ত হইয়া, পাচ দিন পাঁচ রাত্রতে ২০১ মাইল পথ আতি- 
ক্রম করেন। ১৯শে, ২০শে এবং ২১শে অক্টোবরের যুদ্ধে হাবেলকের তিন 
জন সৈনিকপুরুষ হত, এবং আঠার জন আহত হয়। ৪২ঢা অশ্ব অতিক্লান্তিতে 
মৃত্ামুথে পাতিত হয়। আত্মপক্ষের অনেকে হতাহত হওয়াতে, সিপাহীগণও 
সবিশেষ ক্ষতি স্বীকার করে। 

যাহ! হউক, ইংরেজপক্ষের তিন হাজার সুশিক্ষিত সৈন্ত ছয় মাস কাল, 
অবিরত চেষ্টা করিয়া, যাহা সম্পন্ন করিতে পারে নাই, হাবেলকের প্রণালীতে 
পরিচালিত ৬* জন সৈনিকের কৌশলে তাহা সম্পন্ন হইল। ইহারা স্থকৌশলে 
বিপক্ষদিগের গতিবিধির সগ্ধান রাখাতে, অমর সিংহের সাড়ে চারি হাজার সৈম্ত 


২৬৪ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


ছূ্গম পার্বত্য প্রদেশে তাড়িত হইল। এদিকে জগদীশপুরের নিবিড় জঙ্গল 
পরিষ্কৃত হইল। দমিপাহীগণ এক স্থান হইতে আর এক স্থানে যাইয়া, 
আশ্রয্প গ্রহণ করিতে লাগিল। ব্রিগেডিয়ার ভগলাস্্‌ রাত্রিকালে পথ অতি- 
বাহনপুর্বক ২৪শে নবেম্বর পার্বত্য প্রদেশের শালিদাহার নামক স্থানে উপস্থিত 
হইয়া, অমর পিংহের মূল দল পরাস্ত করিলেন। কিন্তু অমর সিংহকে সর্বাংশে 
নিরুগ্ঠম ও নিরুৎপাহ করিতে আরও কিছুদিন অতিবাহিত হইল । ১৮৫৮ অবের 
শেষভাগে ব্রিগেডিয়ার ডগ.লাস আপনার রক্ষণীয় বিভাগ সর্বাংশে নিরাপদ 
বলিয়াস্থির করিলেন। 

অমর সিংহ সাত মাস কাল, ইংরেজসৈন্তের মমক্ষে বিচিত্র বুদ্ধকৌশল 
প্রকাশ করিয়াছিলেন। সাত আট জন ইংরেজ সেনানায়ক ভিন্ন ভিন্ন 
সৈনিকদল লইয়া, তাহার সহিত যুদ্ধে, দীর্ঘকাল কষ্টের একশেষ ভে।গ 
করিয়াছিলেন। ইংরেজপক্ষের পদাতিসৈষ্ঠকে এক সমক্নে প্রতিদিন ছাব্বিশ 
মাইল করিয়।, ক্রনান্বয়ে পাঁচ দিন গমন করিতে হইয়াছিল। অশ্বারোহি- 
গণও প্রতিদিন প্রায় চ।ব্লশ মাইল পথ অতিক্রম করিয়াছিল।* এইরূপ কষ্ট, 
এইরূপ শ্রান্তির পর ইংরেজসৈম্তের জয়লাভ হয়। ফলতঃ, অমর গিংহের ক্ষমতা 
নাশ করিতে ইংরেজকে যেরূপ সময়ব্যয়, সেইরূপ পরিশ্রম স্বীকার করিতে 
হইন্াছিল। ইংরেজ অন্ত স্থানের ঘোরতর যুদ্ধে আত্ম প্রাধান্তস্থাপনের সহিত 
আত্মগৌরববুদ্ধি করিয়াছিলেন বটে, কিন্তু বিহারের দীর্ঘকাল ব্যাপী ক্ষুদ্র যুদ্ধের 
তায় অন্ত কোন যুদ্ধে, তাহার অধিকতর অবসাদ জন্মে নাই, এৰং অন্ত কোন 
যুদ্ধে তাহাকে অধিকতর বিরত হইতে হয় নাই। 

এইরূপে ইংরেজ শাহাবাদে নিরুপদ্রব ও নিফ্ণ্টক হইলেন। জগদীশপুরের 
চির প্রপিদ্ধ জনীদারবংশের এইরূপে অধঃপতন হইল। খাহাদের জন্য কুমার 
সিংহের মতিভ্রম হইয়াছিল. তাহার! শাহাবাদে প্রতিপত্তি লাভ করিতে পারেন 
নাই। তাহার্দের অপরাধের সমুচিত শান্তি হইক্সাছে। কামানের গোলার 
রণদলনের দেহ ছিন্নবিচ্ছন্ন হইয়া গিয়াছে । ফীসিকাষ্ঠে .হরেরৃষ্কের প্রাণাস্ত 
হইয়াছে । যাহ। হউক, কুমার সিংহ বুদ্ধাবস্থাম ইংরেজের বিরুদ্ধে সমুখিত 


»:112116507) £7,%/21. 41415221210, 44, £, 492. 


সিগৌলি ২৬৫ 


হইলেও লোকের শ্রদ্ধা! ও শ্রীতির পাত্র ছিলেন। তিনি যে, কুমন্ত্রীর কুমন্ত্রে পরি- 
চালিত হইয়াছিলেন, তাহা শাহাবাদবাসীদ্দিগের অবিদ্বিত ছিল না। তাঁহার প্রতি 
লেকের এরপ শ্রদ্ধা, এরূপ ভক্তি, এরূপ প্রীতি ছিল যে, তিনি যে বিষয়ের অধি- 
কারী ছিলেন, সেই বিষয় ক্রয় করাও তাহাদের মতে মহাপাপ বলিয় পরিগণিত 
হত 1* গবর্মেণ্টও সকল দ্বিক দেখিয়া, কুমার সিংহের সন্তান ও আত্মীয়দিগের 
প্রতি অসৌজন্ত প্রকাশ করেন নাই। কুমার সিংহের খণপরিশোধের জন্ত 
গবর্ণমেণ্ট তাহার অনেক সম্পন্তি বিক্রয় করেন। কিন্তু তাহার বংশধরগণ থে যে 
সম্পত্তিতে আপনাদের অধিকার আছে বশিয়া, নির্দেশ করিয়াছিলেন, গবর্ণ- 
মেণ্ট তৎসমুদয়ে হস্তক্ষেপ করেন নাই । আজ পধ্যন্ত কুমার সিংহের আহ্মীরগণ 
বিন! বাধায় এ সম্পত্তি ভোগ করিতেছেন । 


তৃতীয় পরিচ্ছেদ 


বাঙ্গালা, বিহার ও উড়্যার অন্যান্য স্থান | 


সিগৌটল--মজঃফ রপুর-ছাপর।-_গঞ্/।-কমিশনর টেলর সাহেবের পদচ্যুতি_.রোছণী-- 
কটক-_জলপাইগুড়ি--চট্টগ্রম--ঢাঁকা-_ছুটিপানাগপুর | 


পূর্ব উক্ত হইয়াছে যে, পাটনার প্রায় বার মাইল দূরবর্তী সিগৌলিনামক 
স্থানে ১২গণিত এতদ্দেশীয় অশ্বারোহিদল অবস্থিতি করিতেছিল। মেজর হুলমেস, 
ইহাদের অধিনায়ক ছিলেন। ওয়ান বিভাগের কমিশনর টেলর সাহেব যেরূপ 


* কুমার সিংহের আরাস্থিত বাঁটীর চারি দিতক বিস্তুত প্রাঙ্গণ ছিল। বাটাটি একতল।। 
মরার প্রনিদ্ধ উকল হরবন্ল্‌ সহায় এবাটী ক্রয় করিয়। দোতলা করেন। কিন্ত গৃছ্‌- 
প্রবেশের পূর্বেই সহন। তাহার মৃত্যু হয়। অন্ত এক জন উঞ্চিল (কাধজী সহার) প্রাঙ্গণের 
পঞ্চটিম।ংশ ক্রয় করিয়। উহাতে বাড়ী করেন। হাড়ী শেষ হুইলে তিনি একদ। হুঠীং গাড়ী 
হইতে পড়িয়া, লোকান্ত/রত হয়েন। আর এক জন উকাল প্রাঙ্গণের উত্তরাংশে বাটা 
প্রস্তুত করেন । বাটা প্রস্তুত হইলে তিনিও গোগগ্রন্ত হইয।, দেহত]1॥ করেন। ইহাদের 
কেই আপনাদের অভিনব গৃছে বস করিতে পারেন নাই | ঘটনা অদৃষ্টমুলক। বিস্ত ইহাতে 
সাধারণের বিশ্বাস অগ্তন্ীপ হইয়াছিল। 


৩৪ 


২৬৬ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


কঠোরভাবের পরিচয় দেন, সৈনিকবিভাঁগের মেজর্‌ হলমেস্ও সেইরূপ উগ্রভাব 
প্রদর্শন করেন। টেলর সাহেব পাটনার সমগ্র মুসলমান অধিবাসীকে 
গবর্ণমেণ্টের শত্র মনে করিয়া, তাহাছের নিপাতে বদ্ধপরিকর হৃইয়াছিলেন। 
সেনানায়ক হল্মেস্‌ বিহারের মধিকাংশ স্থান আপনাদের বিপক্ষগণের আরাম- 
স্থল মনে করিয়া, এ সকল স্থানে সামরিক আইন প্রচার করিতে উগ্ভত হই- 
লেন। তিনি ত্রিহুত, ছাপরা, চম্পারণ এবং আজিমগড় ও গোরক্ষপুর, এই 
কয়েকটি বিভাগ, উক্ত আইনের আমলে আনিবার জন্ত ঘোষণ। ও্চার করিলেন 
যে, যাহার! গব্ণমেণ্টের বিরুদ্ধে অস্তধারণ করিবে, গবর্ণমেণ্টের বিরুদ্ধে অপর 
লোককে উত্তেজিত করিতে মচেষ্ট হইবে, গবর্ণমেণ্টের বিরুদ্ধে বক্তৃতা ইত্যাদি 
করিবে, গবর্ণমেন্টের বিরুদ্ধাচারী উত্তেজিত দিপাহীদিগকে লুকাইয়! রাখবে, 
এবং চারি দ্বিকে লুঠতরাজ করিবে, তাহাদের প্রাণদণ্ড হইবে । অধিকন্ত 
যাহার! উত্তেজিত সিপাহীপদিগকে ধরিয়া দিতে পারিবে, তাহাদিগকে ৫০২ টাক। 
পারিতোধষিক দেওয়! যাইবে । মেজর হুল্মেস্‌ বিভিন্ন বিভাগের মাতিষ্্রেট- 
দিগকে এই নিয়মান্ুমারে কাব্য করিতে অন্থরোধ করিলেন। মাজিষ্রেটগণ 
অন্ুরোধরক্ষায় সম্মত হইলেন না। তাহারা লেফ.টেনেণ্ট-গবর্ণর হালিডে 
সাহেবকে এই বিষ জানাইলেন । হালিডে সাহেব সিগৌলির সেনানায়কের 
কার্য আইনবিরুদ্ধ ও গবর্ণমেণ্টের অননুমোদিত বলিয়া নির্দেশ করিলেন । 
কমিশনর টেলর সাহেব এবিষয় গবর্ণমেণ্টের গোচর করেন নাই কেন, তদ্দিষয়ে 
তাহার নিকটে কৈফিরুৎ চাওয়া হইণ। কমিণনর লিখিলেন যে, যদিও তিনি 
জানিতেন, মেজর হুল্মেন্‌ আইন বিরুদ্ধ কার্য্য করিয়াছেন, তথাপি তিনি উহ 
গবর্ণমেণ্টের গোচর করা আ'বশ্তক বোধ করেন নাই; যেহেতু তাহার বিশ্বাস 
যে, সামরিক আইন দ্বারা লোকের জীবন, সম্পত্তি ও সামাজিক শৃঙ্খল1 সম্পূর্ণ- 
রূপে অব্যাহত থাকিবে । গবর্ণমেন্ট এই কৈফিন্নতে বোধ হয়, সন্তষ্ট হইলেন 
না । এদিকে মেজর হল্মেস্ও নিরাপদে রিলেন না। টেলর সাহেব এবং 
সেনানায়ক হলমেন্‌, উভয়েই এতদেশীয়দিগের শোণিতপিপাস্থ হইয়াছিলেন্জ। 
ইউরোপীয় নীলকরেরা'ও তাহাদের ন্যান্স শ্বাপদ গ্ররূতির পরিচয় দিতেছিলেন। 
ধাহারা অবিরত নরশোণিতপাতে সচেষ্ট থাকেন, তাহারা যে, সাধারণের মধো 
শাস্তি ও শৃঙ্খলা! অব্যাহত রাখিতে পারেন না, তাহ! সহজেই বুঝ! যাইতে পারে। 


সিগৌলি । ২৬৭ 


লোকে অবিরত এইরূপ হিংসার কার্ষ্য দর্শনে আপনার প্রতিহিংসাপর হইয়া 
উঠে। সেনানায়ক হল্মেসের অদৃষ্টে এইরূপ প্রতিহিংসার ফল ঘটিল। ৩শে 
জুলাই অপরাহ্থকালে সেনানার়ক ও তাহার সহধর্মিণী শকটারোহণে বহির্গত 
হইয়াছেন, এমন সময় ১২গণিত দলের ৬জন অশ্বারোহী অশ্বের বল্গা ধরিল 
এবং দে'খতে দেখিতে নিফোধিত তরবারির আঘ।তে সেনানায়ক ও তাহার 
তীর মস্তক বিচ্ছিন্ন করিয়া ফেলিল। ইহার পর উত্তেজিত সওয়ারগণ সিগৌলির 
অপরাপর ইউরোগীয়কেও নিহত করিল। এক জন এতদ্দেশীয়ের অসীম দয়ায় 
কেবল একটি অক্সবয়স্কা বালিকার জীবন রক্ষা হইল । সওয়ার দ্িগের অধকাংশই 
উত্তেজিত হুইয়! উঠিয়াছিল। তাহার! লুঠতরাঞ্জ আরম্ভ করিল, ইউরোপীয়- 
দিগের আবাসগৃহ ভন্মীভূত করিয়া ফেলিল, এবং দলবদ্ধ হইয়া, বিজয়োলাসে 
স্থানান্তরে ওস্থান করিল। কতিপয় সওয়ার এই স্ঞ্চটকালে ব্রিটিশ গবর্ণমেণ্টের 
অন্নরক্ত ছিল। ইহার! বিশ্বস্তত। হইতে বিচ্যুত হয় নাই ' ইহাদের কেহ 
কেহ অযোধ্যার যুদ্ধে ব্রিটিশ গবর্ণমেণ্টের পক্ষে থাকিয়া, যথোচিত প্রতৃভক্তির 
পরিচয় দিয়াছিল । 

সিপাহীধুদ্ধের ইতিহাপের যে অংশ দেখা যায়, সেই অংশেই পর্যায়ক্রমে 
ছুইটী পরম্পরবিপরীত বিষয়ের নিদর্শন লক্ষিত হইয়া থাকে । এক বার যে স্থল 
সমুজ্জল আলোকে উদ্ভাদিত হইল, পরক্ষণে সেই স্থল তমোম়ী ছায়ায় সমাবৃত 
হইম্না উঠিল। পাটনাতে পর্যায়ক্রমে আলোক ও অন্ধকারের আবির্ভাব হইয়া- 
ছিল। কমিশনর টেলর সাহেব যখন মুমলমানদিগকে অবরুদ্ধ করেন, ফাঁসি 
কাষ্ঠে যখন মুসলমানদিগের দেহ বিলখিত হইতে দেখেন, তখন তিনি ভাবিয়া 
ছিলেন যে, তাহার এইরূপ দৃঢ়তা ও কঠেরতায় সমগ্র বিহার নিরাপদ হইবে। 
শ্বেতপুরুষের প্রভাবদর্শনে লোকে আর উত্তেজন।র পরিচয় না দিয়া, শাস্তভাব 
অবলম্বন করিবে । তিনি এইরূপ মনে করিয়া, আশ্বস্ত হইয়াছিলেন গভীর 
বিশ্বাসে তাহার হৃদয়ে অনির্বচনীয় আহলাদের সার হইয়াছিল। কিন্তু তাহার 
এই প্রসন্নতা দীর্ঘকালম্থায়ী হইল না। যে আলে।কে তাহান্ন মুখমণ্ডল উত্ভা- 
সিত হইয়াছিল, তাহা শীঘ্র অন্তহিত হইল। আলোকের পরিবর্তে গভীর 
অন্ধকারে তাহার মুখের মালিন্য ঘটিল। সেনানায়ক ডান্বার যখন আরার 
সিপাহীদিগের ক্ষমতানাশে অসমর্থ হইলেন? কুমার সিংহের গ্রাধান্ত যখন সমস্ত 


২৬৮ সিপাহীযুদ্ধের ইতিহাঁস। 


আরায় স্থ।পিত হইল) তখন টেলর সাহেব দুশ্চিন্তায় অবসন্ন হইলেন; ভীষণ 
'বপ্নরবে আপনার্দের প্রাধান্ত বিনষ্টপ্রায় দেখিয়া, তিনি আতঙ্কগ্রপ্ত হুইয়। পড়ি- 
লেন। এখন পাটন! রক্ষা করাই তাহার প্রধান চিন্তনীয় বিষয় ভইল। তিনি 
জুলাই মাসে মজ:ফরপুর, ছাপর!, গয়া প্রভৃতি ভিন্ন ভিন্ন জেগার রাজপুরুষ- 
দ্বগকে আপনাদের রক্ষণীর স্থান পরিত্যাগ করিয়!, পাটনায় মামিতে আদেশ 
দিলেন। কমিশনর সাহেব ভাবিয়াছিলেন যে, আরার উদ্ধারমাধন অসম্ভব। 
কুমার সিংহের পরাজয়সাধনও অসাধ্য। এখন বিভিন্ন বিভিন্ন স্থানের ইউ. 
রোগীয়দিগকে পাটনা! ও দানাপুরে একত্র করাই সঙ্গত। ইহাতে ইউরো পীয়- 
দিগের বলবৃন্ধি হইবে, এবং এ স্থানে গবর্ণমেণ্টের গ্রাধান্তও অব্যাহত 
থাকিবে। যিনি এক সময়ে রাজপুরুষদিগকে আপনাদের নির্দিষ্ট স্থানে থাকিয়া 
যে কোনরূপে হউক, প্রতিপক্ষের ক্ষমতা নাশ করিতে উৎসাহ দিয়াছিলেন, 
তিনিই এক্ষণে ভয়াবহ বিপ্লবের করাল ছায়ায় দিশাহার! হইয়া আপনার অধীন 
প্রধান কর্মচারীদিগকে গবর্ণমেণ্টের বু অর্থ, গ্রয়োজনীয় কাগজপত্র, দুশ্চপিত্র 
কয়েদীগণে পরিব্বত কারাগার সমূহ ফেলিয়া আসিতে আদেশ দিলেন । 
কমিশনরের .আদেশলিপি যখন মজঃফরপুরে উপস্থিত হয়, তখন ত্রিছুতের 
ইউরোপীয়গণ, দানাপুর ও সিগৌলির সংবাদে অতিশয় উদ্দিগ্ন হইয়াছিলেন। 
তাহাদের দৃঢ় বিশ্বাস জন্মিয়াছিপ যে, অবিলম্বে সমগ্র বিভাগের লোকে 
কোম্পানির বিরুদ্ধে অস্ত্রধারণ করিবে । এই বিশ্বাসপ্রযুক্ত তাহার! দানাপুরের 
সেনাপতির নিকটে কতিপয় ইউরোপীর নৈন্য পাঠাইয়! দিবার জন্ত প্রার্থন। 
করেন। এই উদ্বেগ্নের সময়ে মজ:ফেরপুরের ইউরোপীপ্লগণ যখন কমিশনর 
সাহেবের পত্র পাইলেন, তখন অবিলম্বে মজ;ফরপুর পরিত্যাগ করাই তাহাদের 
সিদ্ধাত্ত ছইল। মজঃফরপুরের মাজিগ্রেট তাহাদিগকে রক্ষণীয় স্থান পরিত্যাগ 
করিতে নিষেধ করিঞপেন। কিন্ত তাহার নিষেধ ব।ক্যে কোন ফল হুইল ন.। 
মাজিদ্রেটে সাহেব টেলক্প সাহেবকে আপনার উদ্দেস্ত বুঝাইয়া দিবার জন্ত 
পাটনায় গমন করিলেন। মজ:ফরপুর রাজপুরুষদিগের শাসনদণ্ড হইতে কিয়ৎ- 
কালের জন্ত বিচুত হইল। কিন্তু রাজপুরুষদিগের অন্থুপস্থিতিতে কোনরূপ 
বিপ্রবের আবির্ভাব হইল না। লোকে কোনরূপ উত্তেজনার নিদর্শন দেখাইল 
না। ধনাগার বিনুষ্ঠিত হইল না। কারাগারের কয়েদীগণ মুক্তিলাভ করিণ 


ছাপরা । ২৬৯ 


না। ইউরোপীয়দিগের আবাসগৃহ ভম্মীহৃত হইল ন!। সেনানায়ক হল্মেসের 
অধীন কতকগুলি সওয়ার মজঃফরপুরে অবস্থিতি করিতেছিল। ইউরোপীয়- 
দিগের গমনের অব্যবহিত পরে ইহার! গব্ণমেণ্টের বিরুদ্ধে সমুখিত হইল। 
কিন্ত এই সময়ে নজীবগণ আপনাদের কর্তবাপালনে উদাসীন হইল না। 
তাহার] সওয়ারদিগের আক্রমণে বাধা দিক্া, ধনাগার প্রভৃতি রঞ্গা করিল। যদি 
নজীবগণ সওয়ারদিগের পক্ষ অবলম্বন করিত, তাহা হইলে নিঃসন্দেহ ধনাগার 
বিলুষ্ঠিত হইত কঝেদীগণও মুক্তিলাভ করিয়া, সমগ্র স্থানের শৃঙ্খল! ও শাস্তি 
নই করিয়া ফেলিত। কিন্তু নজীবগণ সণয়!রদ্দগের সহিত সম্মিলিত না হইয়া, 
দৃঢ়তার দহিত তাহাদের আক্রমণ পর্য্ণদস্ত করে। সওয়াবের! ধনাগার হস্তগত 
করিতে ন! পারিয়া, কতিপন্ন ইটরোপীয়ের গৃহ লুনপুর্বক স্থানান্তরে চলিয়া 
ষায়। এদিকে মাজিষ্রেট সাহেব কমিশনর সাহেবকে বুঝাইতে না পারিয়া, 
তাহার আদেশের বিরুদ্ধে তাড়াতাড়ি মজ;ফরপুরে প্রত্যাগত হইয়া দেখেন যে, 
নজীবদ্দিগের অসীম প্রভৃভক্তিতে ও বিশ্বস্ততাগুণে ধনাগারের প্রায় নয় লক্ষ 
টাক! গ্রক্ষিত আছে। কারাগারে কয়েদীগণ পুর্ববৎ অবস্থিতি করিতেছে। 
নগরেও পৃর্বের ন্যায় শান্তি ও শৃঙ্খল| রহিয়াছে । 

মজঃফরপুরের স্তায় ছাপরাও বিপত্তিপূর্ণ বোধ হুইয়াছিল। কিন্তু এই 
বিপদের নিবারণের জন্ত সাহাযাকারী সৈনিকের অনগ্াব ছিল না। নিকটে 
৪৫ জন ইউরোপীম়্ এবং ১০০ জন শিখপৈনিক অবস্থিতি করিতেছিল। 
এই নকল সৈনিকপুরুষ থকিলেও, ছাপরার রাজপুর্গশ কমিশনর টেপর 
সাহেবের আদেশানসারে নগর পরিত্যাগ করিলেন। এই সময়ে ঘটনাগ্কলে এক 
জন রা।জভক্ত, তেজন্বী মুদলমানের আবির্ভাব হইল্‌। রাজকীয় কর্মচারিগণ যখন 
স্থানান্তরে পলায়ন করিলেন ? ধনাগার, কারাগার, কাছারি প্রহৃতি যখম অরক্ষিত 
অবস্থায় থাকিল; স্থানীয় লোকে যখন রাজপুরুষদিগের আতঙ্ক দেখিয়| বিচলিত 
হইয়া উঠিল; তখন কাজী রম্জান আলিনামক এক জন মন্্রান্ত মুসলমান 
নির্ভীকচিত্তে কর্মক্ষেত্রে গ্রবেশ করিলেন। তিনি আপনার ইচ্ছায় ছাপরার 
শাসনভার গ্রহণ করিলেন। তীহার সাহম ও উদ্যম কোনরূপে ব্যাহত হইল 
ন1। তিনি নিয়মিতরূপে কাছারি করিতে লাগিলেন, ধনাগার প্রভৃতি রক্ষণীয় 
স্থান রক্ষ। করতে লাগিলেন এবং উপস্থিত উত্তেজনার সময়ে সর্বত্র শাস্তি 


২৭০ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


অব্যাহত রাখিলেন। ইংরেজের! পলায়ন করিলেও, কাঁজী সাহেবের 'এইবূপ 
সাহসসহরুত উদ্যমে ছাপরায় কোনরূপ গোলযোগ ঘটিল না। ইংরেজেরা যখন 
ফিরিয়া আমিলেন, তখন রম্জান আলি তাহাদের হস্তে পূর্বের ন্যায় শৃঙ্খলা- 
সম্পন্ন কাছারি, ধনাগার, কারাগার গ্রর্ভৃতি সমর্পণ করিলেন।* কমিশনর 
টেলর সাহেব যখন পাটনার মুসলমানদিগকে নিপীড়িত বা নিহত করিতে- 
ছিলেন, তখন ছাপরার এক জন সদ!শয় মুসলমান আপনার রাজভক্তি 
ও বিশ্বস্ততার একশেষ দেখাইলেন। উপস্থিত সময়ে ইংরেজ রাজপুরুষগণ, 
অনেক স্থলে এতদেশীয়দিগের এইরূপ বিশ্বস্ততার পরিচগ্ধ প|ইতেছিলেন। 
তথাপি তাহাদের মধ্যে কেহ কেহ আপনাদের বিপত্তিময় জ্ঞানাভিমান 
পরিত্যাগ করেন নাই। তাহাদের এইরূপ অহন্মুখতার জন্তই অনেক স্থলে 
লোকের উত্তেজনার বৃদ্ধির সহিত ঘোরতর অশান্তির উৎপত্তি হয়। 

সাহমী নজীবদিগের রাজভক্তিতে মজঃফরপুরে কোনরূপ গোলযোগ 
ঘটিল না। এক জন বিশ্বস্ত মুদলমানের অপুর্ব তন্্শ্থিতার় ছাপরায় শান্তি- 
ভঙ্গ হইল না। এই ছুই স্তানের ইংরেজ রাজপুরুষেরা যখন আপনাদের জন্য 
ব্যন্ত হুইয়াছিলেন, তখন এতদ্েণীয়গণ পরের জন্ত অপীম কার্যতৎপরত৷ 
প্রদর্শন করেন। গয়াতেও এইরূপ রাজভক্তির নিদর্শন লক্ষত হম্ন। অধিকন্তু 
গয্নার এক প্রধান রাজপুরুষ ভয়ে উদ্ভ্রান্ত না হইয়া, ধন।গ।রের রাণশীকৃত 
অর্থ রক্ষা করেম। গন, পাটন৷ হইতে ৫৫ মাইল এবং কলিকাতা হইতে 
২৬৫ মাইল অন্তরে অবস্থিত। এই স্থান অতি প্রাচীন কাল হইতে ইতিহাসে 
প্রদিদ্ধিলাভ করিয়াছে।” অতি প্রাচীন কাল হইতেই এই স্থান হিন্দু ও 
বৌদ্ধদিগের মধ্যে একটি প্রধান পুণ্যতীর্ঘথ বলিয়া সম্মানিত হইতেছে । যে 
স্থানের অন্তঃসলিলবাহিনীর তটদেশে পিগ দিলে পুর্ববপুরুষদিগের উদ্ধারসাধন 
হয়, যেস্থানের পবিত্র বৃক্ষতলে, গভীর সাধনাবলে শাকাসিংহের সিদ্ধিলাভ 
ঘটে, সে স্থলের প্রতি হিন্দু ও বৌদ্ধ, উভয় মশ্প্রদায়ই অপারসীম শ্রন্।া ও ভক্তি 
প্রকাশ করে। এই তীথস্থানে সময়ে সময়ে অনেক হিন্দুর সমাগম হয়। 
অনেক সম্পত্তিশালী জমীদার এই স্থানে অবস্থিতি করেন। নান! দেশের 


₹. 112/617%) 17702212716. 104, 44, 1, 497. ০০776, £244%0, 07515, 26. 87, 


গয়া । ২৭১ 


নানা ভাবের লোক উপস্থিত হওয়াতে, এই স্থানে নানারূপ অদ্ভূত গল্প 
প্রচারিত হইয়া থাকে । উপস্থিত সময়ে এই স্থানে ৮৪ গণিত পদ।ভিদ্লের 
৪) জন সৈনিক পুরুষ এবং ১১৬ জন শিখ অবস্থিতি করিতেছিল। মণি 
সাহেব এই স্থানের মাজিষ্রেট ছিলেন। তিনি দানাপুরের সংবাদ পাইয়া, 
গয়া রক্ষা! করিবার বন্দোবস্ত করিতে উদ্যত হয়েন। দানাপুরের সিপাহীদ্দিগের 
উত্তেজনার সটবাদ্দে গয়ার লোকের মধো অনেকের উত্তেজনার নিদর্শন 
লক্ষিত হয়। গয়ার অবস্থ। যখন এঈরূপ, তখন অ:রার সংবাদ পাটনায় উপস্থিত 
হওয়াতে টেলর সাহেব পুর্মোন্ত আদেশ প্রচার করেন। মাজিস্ট্রেট মণি 
সাহেবের বিশ্বাস জন্মি্াছিল ঘে, যর্দ কুমার সিংহ ব্রিটিশ গবর্ণমেন্টের বিরুদ্ধে 
সমুখিত হয়েন, তাহা হইলে সমগ্র বিহারের অদ্দাংশ গবর্ণমেন্টের বিরোধী 
হইবে । এখন মাজিষ্্রেট সাহেব কুমার সিংহের অভ্যুর্থান এবং ডান্বারের 
পরাজয়ের সংবাদে নিতান্ত উদ্বিগ্ন হইলেন। তিনি আপনার আবাসগৃহে বসিয়া, 
নজীবদি গের সুবাদারের সহিত কথা কহিতেছিলেন, এমন সময়ে কমিশনরের 
পন্র তাহার নিকটে পহুছিল! কমিশনর কি লিখিয়াছেন, স্থবাদার জানিতে 
চাহিলেন, মাঁজিষ্ট্রেট তাহাকে কিছু না বালয়া, কার্ধাস্তরে পাঠাইয়৷ দিলেন। 
এদ্দিকে লহরের ইউরোপীরদিগের নিকটে মংবাদ প্রেঝিত হইল। এক ঘণ্টার 
মধ্যে ইউরোপীয়গণ মাজিষ্রেটর নিকটে উপস্থিত হইলেন। কমিশনরের 
আদেশানুমারে তাহাদের পাটনাতেই যাওয়া সিন্ধান্ত হইল । তাহারা কালবিলম্ব 
না করিয়া, ধন।গারের প্রায় সাত আট লক্ষ টাকা, দুশ্তরিত্র কয়েদীগণে 
পরিপূর্ণ কারাগার প্রভৃতি ফেলিয়া, পাটনার অভিমুখে প্রস্থ(ন করিলেন। 
দারোগ। এবং নজীবদিগের স্থবাদ্ারের উপর সহরের রক্ষার ভার রহিল । 
ইউরোপীয়গণ অশ্বীরোহণে ছুই তিন মাইল পথ অতিক্রম করিয়াছেন, এমন 
সময়ে হোলিংস্‌ নামক এক জন ইউরোপীয় কর্মচারীর মানদিকভাব পরিবপ্তিত 
হইল। ইনি অহিফেনবিভাগে কর্ম করিতেন। হোলিংস সাহেব আপনাদের 
কাঁপুরুষতায় নিরতিশয় লঙ্জিত হইলেন। গয়ারক্ষার ভার ইহার উপর 
ন1 থাঁকলেও, ইন এইরূপ ভীকুজনোচিত কার্যে একান্ত অনুতপ্ত হইলেন। 
ইহার ভাবাস্তরদর্শনে মাজিষ্রেট মণি সাহেবেরও ভাবাস্তর ঘটিল) এই 
ছুইটি সাহসী পুরুষ গয়ায় প্রত্যাবর্তন করিয়া, গবর্ণমেণ্টের সম্পত্তিরক্ষায় 


২৭২ সিপাহীযুদ্ধের ইতিহাস 


কৃতসঙ্কল্প হইলেন। যখন অপরাপর ইউরোপীয় গয়ার দিকে দৃক্পাত না করিয়া 
পাটনার অভি ]খে অগ্রসর হইলেন, তখন নণ এবং হোলিংদ্‌ সাহেব গয়ায় 
ফিরিয়া আ.সলেন। গয়! পর্ব সুশৃঙ্খণ ছিল। ধনাগারের অর্থরাশি পূর্ব্ব- 
বৎ সুরক্ষিত ছিল। কয়েদীগন পুর্ববৎ কারাগারে আবদ্ধ ছিল। অস্ত্রধারী 
নজীব এবং অনুন্তেজিত অধিবাদিগণ পূর্ববৎ রাজভক্তির পরিচয় দিতেছিল। 
মাজিষ্টেট সাহের গয়ার এইরূপ শৃঙ্খল! দেখেয়া সন্তষ্ট হইলেন, এবং সন্তষ্টচিন্তে 
গবর্ণমেণ্টের অর্থ স্থানান্তরে লইয়া যাইবার জন্ত চেষ্টা _-করিতে লাগিলেন। এই 
সময়ে পাটনার পথ নিরাপদ ছিল না। এদ্দিকে সাধারণের মধ সংবাদ প্রচারিত 
হইয়াছল যে, কুমার 'সংহ সৈনিকদল লইয়া, গয়ার অভিমুখে আসিতেছেন। 
এই সংবাদে সাধারণে অধিকতর উত্তে'জত হইয়াছিল । মাজিষ্টেট সাহেব টাকা 
লইয়া, পাটন!র পণরব্র্তে কলিকাতায় যাইবার সঙ্কল্ল করিলেন। কলকাতা 
অধকতর দূরবর্তী হইলেও, বিপ্রবিপন্ভির সন্তাবন! না থাকাতে, ও দীর্ঘতর 
পথই মা'জষ্্রেটের অবলম্বনীয় হইল। মাজিষ্রেট, গাড়ি প্রভৃতি সংগ্রহ করিবার 
আদেশ দিলেন। গন্জার নিকটব্নী হাজারীবাগের পিপাহীরা গবর্ণমেণ্টের 
বিরদ্ধে সমূখিত হইয়াছিল। ম'জিষ্ট্রেট সাহেব এজন্ত সাতিশয় উদ্বিগ্ন হইয়া 
মহারাণীর ৬৪ গণিত দলের কতিপয় ইউরোপীয় সৈনিকপুরুষ সংগ্রহ করিলেন। 
৪51 আগষ্ট সকলে কলিকাতায় যাত্র! করিতে প্রস্তুত হইল । এদিকে নজীবেরা 
গবর্ণমেণ্টের বিপক্ষ হুইয়! উঠিল। কয়েদীগণ কারাগার ভগ্ন করিয়া বহির্গত 
হইল। মাঞ্জিষ্রেট মুহূর্তঞখত্র বিলম্ব না করিয়া, অশ্বারোহণে কোম্পানির অর্থ- 
রক্ষক ইউরোপীয় সৈনিকদ্দিগের সহগামী হইলেন। এদিন রাত্রিকালে 
নজীব এবং কারাগারবিমুক্ত কয়েদীগণ, অর্থাপহরণমানসে তাহাদিগকে আক্রমন 
করিল, কিন্তু অভীষ্ট বিধয়লাঁতে কৃতকার্য হইতে পারিল না। আগষ্ট মাসের 
মধ্যভাগে মাজিষ্টেট সাহেব কোম্পানির অর্থ লইয়া, কণিকাহায় উপনীত 
হইলেন। গবর্ণর*্জেনেরপ তাহার এবং হোলিংস্‌ সাহেবের সাতিশয় সুখাতি 
করিলেন। এইরূপ সঙ্কটকালে, এইব্প সাহসিকতা ও ক্ষিপ্রকারিতার.সহিত 
বহু অর্থ রক্ষা করাতে, ইহারা উভয়েই গবর্ণমেণ্টের নিকটে সম্মানিত হইলেন। 
অনৃষ্টচক্রের আবর্তনে গয়ার মাভিষ্ট্রেট, যখন প্রধানতম শাঁদনকর্তার একাস্ত 
অন্ুগ্রহভাঞ্জন হইলেন, তখন পাটনার টেলর সাহেবের অধঃপতন হইল।. 


টেলর সাহেবের পদচ্যুতি। ২৭৩ 


বিহারে সামরিক আইনগ্রচার এবং পাটনার মুসলমানগণের ফাসি হওয়াতে 
কর্তুপক্ষ কমিশনর সাহেবের প্রতি সন্তোষ প্রকাশ করেন নাই। ইহার পর 
কমিশনর সাহেব, খন আপনার অধীন বিভাগের রাজপুরুষ'দগকে পাটনায় 
উপস্থিত হইতে আদেশ দিলেন, তখন কর্তৃপক্ষের অসন্তোষ অধিকতর বদ্ধিত 
হইল। টেলর সাহেব আগষ্ট মাসে কমিশনরের পদ হইতে নিষ্কাশিত হইলেন । 
টেলর সাহেবের ক্ষিপ্রকারিতা ছিল ; কর্মক্ষমতা, উৎসাহ ও সাহদ ছিল। তিনি 
এক সময়ে রাজপুকষদিগকে শব স্ব স্থানে থাকিয়া, আত্মরক্ষা করিতে আদেশ 
দেন। কিন্তু শেষে আরার ঘটনা তাহার ভ্ৃদয়ে নাতিশয় ভয়ের সঞ্চার হয়। 
তিনি বিভিন্ন স্থানের ইউরো পীয়দিগকে এক কেন্দ্রে একীনৃত করিয়া, আত্মরক্ষায় 
উদ্যত হয়েন। তাহার এই উদ্যম অসময়ে অভিব্যক্ত হওয়াতে প্রশংসনীয় হয় 
নাই। পূর্বে উক্ত হইয়াছে যে, মজঃফরপুর ও ছাপরাতে কোন গোলযোগ ঘটে 
নাই। ইংরেজদ্দিগের অভাবেও, এক জন কর্ম্মননিষ্ঠ মুদলমান ছাপরার় শাস্তি 
রক্ষ। করিয়াছিলেন। কমিশনর সাহেবের বিবেচনাদোষে কুমার মিংহ গবর্ণ- 
মেণ্টের বিরুন্ন পক্ষ অবলম্বন করেন। কুমার সিংহ বিরোধী না হইলে, বোধ 
হয়, টেলর সাহেব আতঙ্কগ্রস্ত হইয়া, বিভাগীয় রাজপুরুষদিগকে তাহাদের 
রক্ষণীষ্ন স্থান পরিত্যাগ করিতে আদেশ দিতেন না। যাহা হউক, টেলর 
সাহেবের ধীরতার অভাবেই তাহার অধঃপতন ঘটিম়টছে। ধীরতার অভাব 
প্রবুক্ত তিনি কর্তৃপক্ষের নিকটে নিন্দিত ও উচ্চপদ হইতে নিষ্ফাশিত হইয়া- 
ছেন। ইহার পর দীর্ঘকাল চেষ্টা করিয়াও, তিনি পূর্বতন সৌভাগ্যের অধি- 
কারী হইতে পারেন নাই। 
টেলর গাহেধ পদচ্যুত হইলে, সামুয়েল্ম্‌ সাহেব পাটনার কমিশনর 
হয়েন। যাবৎ তিনি উপস্থিত না হয়েন, তাবৎ পাটনার জজ ফার্কুহর্স্ন 
সাহেবের হস্তে কমিশনরের কার্যযভার সমর্পিত হয়। টেলর সাহেবের 
ব্যবহারে পাটনার লোকে সাতিশয় উত্তেজিত হইয়াছিল। সন্ত্ান্ত অধিবাসি- 
গণ অবশ্স্তাবী বিপদের আশঙ্কায় একান্ত উদ্বিগ্ন হইয়াছিলেন। এখন টেলর 
সাহেব পদচ্যুত হওয়াতে, তাহার নিরুদ্ধেগে হইলেন। এদিকে সাধারণকে 
শান্ততাবে রাখিবার জন্ত যথোচিত উপায় অবলঘিত হইতে লাগিল। কাওয়াজের 


ক্ষেত্র হইতে ফাঁসি কান্ঠ সকল অপসারিত হইতে লাগিল। যে সকল নিরীহ 
৩৫ 


২৭৪ নিপাহীযুদ্ধের ইতিহাস । 


মুসলমান অবরুদ্ধ হইয়াছিল, তাহারা! মুক্তি লাভ করিল। লোকে গব্ণমেন্টের 
বিরুদ্ধে ষড়যন্ত্র করিতে ন! পারে; মুনলম।নেরা উত্তেজিত না! হইয়া, প্রশাস্ত- 
ভাবে থাকিতে পারে, এজগ্ত লেফ-টনেণ্ট-গবর্ণর মুন্দী আমীর আলি নামক 
এক জন কর্মদক্ষ মুসলমান উকীলকে কমিশনর সামুয়েলসের সহকারী 
করিলেন। এইরূপ উচ্চতর পদে এক জন ভারতবাসীর নিয়োগ হওয়াতে 
কলিকাতার ইউরোপীয়সম্প্রদায় আবার চীৎকার আবন্ত করিলেন। কিন্তু তাহা 
দের এই অসঙ্গত চীৎকারে কোন ফল হইল না। মুসলমানের পবিত্র পর্ব 
মহরম সমাগত হইল। মুন্দী আমীর আলির কার্যনৈপুণ্যে এই উৎসবে 
শান্তিতঙ্গ হইল না । পাটনার মুসলমানগণ আপনাদের ধর্মান্ুমোদিত কর্ম সম্পন্ন 
করিল । তাহাদের মধ্যে উত্তেজন! পরিদৃষ্ট হইল নাঁ। এ সময়ে তাহার] উন্যান্ব- 
ভাবে কাফেরের শোণিতপাতে অগ্রসর হইল না। এইবপ উত্তেজনার সময়ে 
পাটনার এইরূপ প্রশান্তভাবের বিবরণ শুনিয়া, উদ্ধত ইউরোপীয়গণ আপনাদের 
অযথ! চীৎকারে আপনারাই লজ্জিত হইলেন । 


বাঙ্গালার লেফটেনেণ্ট-গবর্ণরের শাসনাধীন প্রদেশের আরও কোন কোন 
স্থানে সিপাহী্দিগের মধ্যে উত্তেজনার নিদর্শন পরিদৃষ্ট হয়। কিন্তু এই উত্তে- 
জনায় প্রকৃত প্রস্তাবে যুদ্ধ সঙ্ঘটিত হয় নাই। গবর্ণমেণ্টকে ও এই উত্তেজনা প্রযুক্ত 
তাদশ বিপদগ্রস্ত হইতে হয় নাই। ইহার বিবরণ এই স্থলে সংক্ষেপে লিখিত 
হুইতেছে। সাঁওতাল পরগণার মধ্যে দেবঘর হিন্দুদদিগের একটি প্রধান তীথ- 
স্থান বলিয়া পরিগণিত ॥ অনেক তীর্থযাত্রী এই স্থানে সমাগত হইয়া, মহাদেবের 
আরাধনায় অভিনিবিষ্ট হইয়া! থাকে। গয্প! প্রভৃতি তীর্থস্থানে জনসাধারণের মধ্যে 
যেরূপ উত্তেজনা ঘটিয়াছিল, সেবপ উত্তেজনার নিদর্শন দেবঘরে পরিদৃষ 
হয় নাই। এই স্থানের অধিবাসিগণ প্রশান্তভাবে ছিল। এই স্থানের তীর্থযাত্রিগণ 
পুণ্যসঞ্চয়ের মানসে ধীরভাবে আরাধ্য দেবের পূজায় ব্যাপূত ছিল। এই স্থানের 
রাজপুরুষগণ কোনরূপ বিপ্লবের সুচনা না৷ দেখিয়া, নিরুদ্ধেগে কাঁলযাপন 
করিতেছিলেন। দেবঘরের নিকটবন্তী রোহিণীতে ৫ গণিত অনিয়মিত অশ্বা" 
রোহিদল অবস্থিতি করিতেছিল। ইহাদের মধ্যে কোনরূপ অসন্তোষের চিহ্ন 
দেখ। যায় নাই। ইহারা কোন সময়ে অধিনায়কের আদেশের বিরুদ্ধাচরণে 


রোহিণী। ২৭৫ 


উদ্ভত হয় নাই। ইহার্দিগকে কোন সময়ে কোনরূপে সামরিক শৃঙ্খল।- 
নাশের জন্ত উত্তেজিতভাবে দলবদ্ধ হইতে হয় নাই। ইহার! শাস্তভাবে 
আপনাদের কন্মে ব্যাপৃত ছিল। হহাদের অধিনায়কগণ নিশ্চিস্তমনে আপনা- 
দের সৈনিকদলের মধ্যে বাস করিতেছিলেন। ১২ই জুন ন্ধ্যাকালে এই 
অশ্বারোহিদলের অধিনায়ক মাকৃডোনাল্ড, আপনার বাঙ্গালার বারেন্দায়, 
অন্ততর সেনানায়ক স্তার নরমান্‌ লেস্ল এবং ডাক্তার সাহেবের সহিত বসিয়া, 
নিরুদ্ধেগে নানারপ গল্প করিতে করিতে চা পান করিতেছিলেন, এমন 
সময়ে তিনটি অস্ত্রধারী পুরুষ বিছ্যৎবেগে তাহাদের নিকটে আসিল। নিমেষের 
মধ্যে এক ব্যক্তি অধিনায়কের মস্তকে অস্্বাধাত করিল। ডাক্তার 
সাহেব আহত হইলেন। অগ্রাধাতে লেস্লি সাহেবের পৃষ্ঠদেশ হইতে 
বক্ষোদদেশ পর্য্যন্ত ছিন্ন হইল, এই হতভাগ্য সৈনিকপুরুষ দীর্ঘকাশ জীবিত 
থাকিতে পারিলেন না। অদ্ধঘণ্টার মধ্যে তাহার দেহত্যাগ হইল। 
অধিনায়ক ও ডাক্তার সাহেব এই আকম্মিক অস্্রাঘাত হইতে কোনরূপে 
নিষ্কৃতিলাভ করিলেন। ইহারা আক্রমণকারীদিগকে চিনিতে পারিলেন না । 
৫গণিত অশ্বারোহিদলের সওয়ারের! যে, এই কার্ধ্য করিয়াছে, তদিষয়ে ডাক্তার 
সাহেব সন্দেহ প্রকাশ করিতে লাগিলেন। আক্রমণকারীর। যেরূপ ত্বরিতবেগে 
উপস্থিত হইয়াছে, সেইরূপ নিমেষমধ্যে আপনাদের কার্য্যসাধন করিয়াছে । 
তাহাদের দেহে সামরিক পরিচ্ছদ ছিল না। সুতরাং আক্রান্তগণ তাহ 
দিগকে সওয়ার বলিম্না চিনিতে পাঁরিলেন না। এতদ্েশীয় আফিপারগণ 
অপরাধীদিগকে ধরিবার চেষ্টা করিতে লাগিলেন। সন্দেহক্রমে তিন বস্তি 
ধৃত হইল। ইহাদের ছুই জনের পরিধেয় বস্ত্র শোণিতরঞ্জিত ছিল। এক 
জন স্বীকার করিল যে, তাহার অক্ত্রাধাতে লেসলি সাহেবের প্রাণবিয়োগ 
হইয়াছে । এইমাত্র প্রমাণের উপর নির্ভর করিয়া, অধিনায়ক মাকৃডোনাল্ড, 
তাহাদিগকে ফাসি দ্িতে উদ্ধত হইলেন। অবিলম্বে তিনি অভীষ্ট কার্য 
সম্পাদনের আয়োজন করিলেন। তিন জনকে হাতীর উপর চড়াইয়। 
ফাসিকাষ্ঠের নিকটে লইয়া! যাওয়া হইল। জল্লাদের৷ পর্ধ্যায্ক্রমে এক এক 
জনের গলদেশ রজ্জুবদ্ধ করিল। ইহার পর পর্য্যায়ক্রমে এক একবার হাতী 
চাঁলাইয়৷ ওয়! হইল। তিন বারে তিনটি শোচনীর়দশাগ্রস্ত ব্যক্তির দেহ 


২৭৬ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


ফাসিকাষ্ঠে বিলঞ্ষিত হইল । তিন জন সওয়ারের জীবননাশ করিলেও, 
মেজর, মাঁকৃডোনালড্‌ অপরাপর সওয়ারকে সাতিশয় বিশ্বস্ত বলিয়া মনে 
করিতে লাগিলেন। তাহার এই ধারণ অমূলক হয় নাই। সওয়ারগণ 
আহত ও অরক্ষিত ইউরোপীস্দিগের শোণিতে আপনাদের হস্ত কলঙ্কিত 
করে নাই। এই সময়ে তাহাদের আধনায়ক আহত হইয়্াছিলেন। 
আখথাতজনিত প্রচণ্ড জরে তাহার দেহ অবসন্ন হইয়াছিল । ডাক্তার সাহেবও 
গুরুতর আঘাত প্রাপ্ত হইয়াছিলেন। সওয়ারগণ বিদ্বেষভাবে পরিচালিত হইলে 
অনায়াসে ইহ!দের ক্ষমতা নাশ করিতে পারিত। কিন্ত তাহারা আপনাদের 
প্রশান্তভাবে ও প্রভূভক্তিতে বিসর্জন দেয় নাই । তাহাদের আঁধনায়ক আক্রান্ত 
ও আহত হইলে, তাহার। সমস্ত রাত্র আহতদিগের গৃহদ্বারে বসিয়। প্রহরীর 
কার্য করে। ইহান্ন পর তাহারা তিনমাস কাল এইরূপ প্রগাঢ় বিশ্বস্ত ভার 
পরিচয় দেয়। তাহাদের অধিনায়ক এইরূপ বিশ্বপ্তভাবে এরূপ বিমুগ্ধ হইয়- 
ছিলেন যে, তিনি স্পষ্টাক্ষরে কহিয়াছিলেন, অ;ঘাতজানত জরে তাহার দেহত্যাগ 
সম, তাহাও ভাল, তথাপি তিনি এই বিশ্বস্ত সোনকদলের পরিচালনার জন্য 
অপর কাহাকেও স্বকীয় পদে প্রতিষ্ঠিত হইতে দিবেন না। তাহার প্রস্তব 
ক্রমে সদর স্নিকনিবাস রোহিণী হইতে ভাগলপুরে স্থানান্তরিত হয়। 
জুলাই মাস পর্য্স্ত সওযরেরা ভাগলপুরে শান্ভাবে আপনাদের কর্তব্য পাণন 
করে। শেষে আগষ্ট মাসে ইহ!দের ভাবান্তর ঘটে। এই সময়ে দানাপুর ও আরার 
সংবাদ চারি দিকে প্রচাব্রিত হইয়াছিল। চারি দ্রিকের সিপাহীগণ দানাপুরের 
দ্বানব প্রকৃতি ইউরোপীয় সৈনিকদ্দিগের নিষ্ঠুরতার বিবরণ শুনিপা, আতঙ্কগ্রস্ত 
হইয়াছিল । এই সর্বব্যাপী আতঙ্কের সময়ে যেখানে যে সিপাহীদল, ইংরেজ 
সৈনিকপুরুষদিগকে সমাগত হইতে দেখিত, সেইথানেই তাহারা সব্ধবিধবংসের 
আশঙ্কায় বিচলিত হইয়া! উঠিত। ১৫ই আগষ্ট একথানি জাহাজ ভাগপপুরের 
নিকটে আসিয়া নোঙ্গর করে । এই জাহাজে সেনাপতি আউট্যাম ছিলেন। এই 
সময়ে হুই দ্গন উত্তেজিত সওয়ার ভাগলপুরের €৫গশিত সওয়ারদলকে কহে যে, 
রাত্রিতে তাহারা আক্রান্ত ও নিরন্ত্রীকৃত হইবে । এই কথায় সওয়ারগণ স্থির 
থাকিতে না পারিনা, আপনাদের দ্রব্যাদি পরিত্যাগপূর্বক অশ্বারোহণে ইতত্ততঃ 
ধাবিত হয়। এইরূপে একদল বিশ্বস্ত সৈন্ত ইংরেজের পক্ষ পরিত্যাগ করে। 


কটক। ২৭৭ 


কথিত আছে, রোহিণীতে যে তিন জনের ফাঁসী হ্য়, তাহাদের এক জনের 
পিতা আপন দলের বিশস্ততা দেখাইবার জন্য, স্বকীয় পুলুকে ফাসীকান্ঠে 
বিপদ্বিত করিতে ও বিমুখ হয় নাই ।* 

কর্তৃপক্ষ যখন উপস্থিত বিপ্লবের শান্তির জন্য যথোপযুক্ত হউরোপীয় সৈন্- 
গ্রহে একান্ত অসমর্থ ছিলেন, তখন বিভিন্ন স্থানের সিপাহীদল ইউরোপীয় 
সৈম্তকর্তৃক নিরম্ত্বীকৃত ও নিহত হইব।র আশঙ্কায় বিচলিত হইয়া উঠে। 
গবর্ণমণ্ট স্থানান্তর হইতে পর্য্যাপ্ূপরিমাণে ইউরোপীক় সৈম্ত আনিতে 
পারেন নাই। অথচ সিপাহীগণ প্রতিমুহূর্তে ইউরোপীদ্ধ সৈম্তের সমাগমে 
আপনাদের অবমাননা বা নিধনের আশগ্কা করে। উপস্থিত যুন্ধের ইতিহাসে 
এই [বিচিত্র ব্যাপার একটি প্রধান উল্লেখষোগা বিষয়। গবর্ণমেণ্ট যখন 
(বিভিন্ন স্থানের ইউরোপীয় সৈন্ত একত্র করিয়া, উত্তেজিত স্পাহীদ্দিগকে অন্ত্র- 
শন্ব হইতে বিচ্যুত ও সৈনিকশ্রেণী হইতে নিক্ষাঁশিত করেন, তখন সিপাহী- 
দিগের হৃদয়ে গভীর আশঙ্কার সঞ্চার হয় । ইউরোপীয় সৈশ্ত আগমন করুক 
বা নাই করুক, সিপাহীগণ আশঞ্কা হইতে নিষ্কতিলাত করিতে পারে নাই। 
এসময়ে তাহাদের উত্তেজনাবৃদ্ধির জন্য লোকের অভাব ছিল না। চত্রান্ত- 
কারী বংক্তিগণ নানা বেশে উপস্থিত হইয়া, নানাবিধ আতগ্জজনক কথায় 
তাহাদিগকে আঁধকতর ভয়গ্রস্ত করিশ। হহাদের কুমন্ত্রণা সর্বাংশে নস্ষল 
হয় নাই। কোন কোন স্থলে উহা হইতে বিষমর ফলের উৎপত্তি হইয়া- 
ছিল। কিন্তু এক স্থলে একটি বিশেষ কারণে মন্ত্রণাদাতার্দিগের চেষ্ট! ব্যর্থ 
হয়। কটকে মাদ্রাজ €প্রসিডেন্সির একদল সিপাহী অবস্থিতি করিতেছিল। 
মাদ্রাজের সিপাহীগণ সৈ'নকনিবাসে আপনাদের স্ত্রীপুত্র লইয়! বাস করে। 
এক সৈনিকনিবাস হইতে অন্ত সৈনিকনিবাসে যাইবার সময়ে ইহারা 
স্ত্রী ও সন্তানদিগকে সঙ্গে লইয়। যায়। মাদ্রাজের সিপাহীগণ কটকে 
আপনাদের পরিবারবর্গে পরিবৃত ছিল । উত্তেজিত মুসলমানগণ ইহাদ্িগকে 
কহে যে, ইহাদের নিরস্্ীকরণের জন্ত ইউরোপীয় সৈম্ত আসিতেছে। ইহার! 
নিরস্ত্রীকৃত হইলে, ইহাদিগকে দূরতর স্থানে লইয়া যাওয়া হইবে। উত্তেজনা- 


+.11071771) 1770207% 227102/6, 170 11. /* বর5. 


২৭৮ সিপাহীযুদ্ধের ইতিহাস। 

পর মুসলমানদিগের কথান্প মাদ্রাজের সিপাহীগণ শঙ্কিত হইল বটে, কিন্ত 
কোম্পানির বিরুদ্ধে অস্ত্রপরিগ্রহে উদ্ভত হইল না। লোকে গভীর আশঙ্কা 
ও অমুলক উত্তেজনায় অধীর হইলেও, যখন আপনাদের পরিবারবর্থকে 
নিরাপদে রাখিবার জন্ত হুঃসাহসিক কাধ্যসাধনে নিরস্ত থাকে, তখন তাহাদের 
এরূপ পারিবারিক চিন্তায় রাজ্যের মঙ্গল সাধিত হয় । মাদ্রাজী সিপাহীগণ 
নিঃনন্দেহ আশঙ্কাগ্রন্ত হইয়াছিল। বিনা কারণে তাহারা সৈনিক শ্রেণী হইতে 
বিচাত হইবে, বিনা কারণে তাহাদিগকে অপরিচিত দূরতরস্থানে যাইতে হইবে, 
বিনা কারণে তাহাদের অবমাননার একশেষ ঘটিবে, ইহা! ভাবিয়া তাহারা 
নিঃসন্দেহ উত্তেজিত হইক্স। উঠিয়াছিল। এই উত্তেজনার সময়ে স্ত্রীপুত্রাদির 
তাবন৷ তাহাদিগকে শান্তভাবে রাখিয়াছিল। তাহার! পরিজলবর্গকে বিপত্তি- 
জালে পরিবেষ্টিত করিয়া, মন্ত্রণাদাতাদিগের মন্ত্রণা অনুদারে কার্য্য করিতে 
আগ্রহ প্রকাশ করে নাই। তাহাদের কেহ কেহ মুসলমানদ্িগের কথায় 
উত্তর কৰিয়া'ছল যে, তাহাদের ছুই হস্ত আবদ্ধ রহিয়াছে । তাহারা এক হস্তে 
পত্বীদিগকে রক্ষা করিতেছে, অপর হস্তে সন্তানদিগের রক্ষায় ব্যাপৃত 
রৃহয়াছে। তাহাদের পরিজন তাহাদের বিশ্বস্ততার 'প্রতিকুম্বরূপ রহিয়াছে 
উত্তেজিত মুলমানদিগের চেষ্টা বিফল হইল। কটকে শান্তিভঙ্গ হইল ন!। 
সিপাহীগণ পরিজনবর্গের সহিত প্রশান্তভাবে অবস্থিতি করিতে লাগিল। 
বাঙ্গালার সিপাহীগণ যদি মাদ্রাজী সিপাহীর স্তায় সৈনিকনিবাসে আপনাদের 
পরিবারবর্গ লইয়া থাকিত৯ তাহা হইলে বোধ হয়, তাহারা সহসা! ব্রিটিশ গবর্ণ- 
মেপ্টকে বিপন্ন করিতে সাহসী হইত ন1। 


কটকে যেরূপ শান্তিভঙ্গ হইল না, জলপাইগুড়িতেও সেইরূপ কোন গোল- 
যোগ ঘটিল ন!। এস্থলের সেনানায়কের উদারতা ও সমদ্বপ্রিতাই শাস্তিরক্ষার 
প্রধান কারণ হইয়াছিল। জলপাইগুড়িতে ৭৩ুগণিত সিপাহীদল ছিল। কর্ণেল 
সিয়ারর এই দলের অধ্যক্ষ ছিলেন। আপনার অধান দলের প্রতি তাহার 
প্রগাঢ় বিশ্বাস ছিল । তিনি কার্যতঃ সিপাহীদিগকে এই বিশ্বস্তভাব দেখাইতে যত্ব- 
শীল ছিলেন। তাহার এইরূপ ধারণ! হইয়াছিল যে, অনেক স্থলে অমূলক আশ- 
স্কায়, অলীক সন্দেহে, সিপাহীগণ গবর্ণমেণ্টের বিরুদ্ধ পক্ষ অবলম্বন করিয়াছে । 


জলপাইগুড়ি । ২৭২ 


ইহার্দের আশঙ্কা ও সন্দেহ অপসারিত হইলে, গবর্ণমেণ্টের বিপদ নিরারুত হইতে 
পারে। জুন মাসে কটকের ন্যায় জলপাইগুড়িতে প্রচারিত হইল যে, ইউরোপীয় 
সৈন্য এ স্থানের সিপাহীদিগকে নিরন্তর করিবার জন্ত আসিতেছে । উক্ত 
সিপাহীগণ শীঘ্র, ইউরোপীয় সৈন্তের আক্রমণে সমূলে বিধ্বস্ত হইয়া যাইবে। 
এইরূপ নানাবিধ আতঙ্কময় জনরব জলপাইগুড়ির সৈনিকনিবাসে প্রচারিত 
হইতে লাগিল। এ সময়ে সিপাহীদিগের নিরম্ত্রীকরণ যেন, ইউরোপীয়- 
রাজপুকষদিগের মধ্যে একটি চিরাচরিত প্রথা বলিয়া! পবিগণিত ছিল। 
যেখানে কোন বিষয়ে কোনরূপ আশঙ্কা! জন্মিত, সেইখানে কর্তৃপক্ষ সিপাহী- 
দ্রিগের নিরম্ত্রীকরণে উদ্ভত হইতেন। আপনাদিগকে নিরাপদ করিবার জন্ত 
তাহার। নিরস্ত্রীকর্ণ ব্যতীত আর কোনও উপায়ই প্রশস্ততর বলিয়। মনে করিতেন 
না। সেনানায়ক পিষারারের বিশ্বান জন্মিয়াছিল যে, তিনিও এই প্রথা 
অনুসারে কার্য করিতে আদিষ্ট হইবেন। কিন্তু সেনানায়ক এই প্রথার 
প্রতি নিরতিশয় বিরক্ত ও হতশ্রন্ধ ছিলেন। তিনি আপনার অধীন সিপাহী- 
দিগকে বিশ্বস্ত ও অন্ুরক্ত বলিয়া! মনে করিতেন। ৭হ্গণিত দলের কতকগুলি 
সিপাহী ঢাকায় 'ছিল। ইহারা সেই স্থানে উত্তেজনার পরিচয় দ্রিতে বিমুখ 
হয় নাই। সেনানারক সিয়ারার নির্দেশ করিয়াছিলেন যে, অনিয়মিত অশ্বা- 
রোহিদলের ষে সকল সওয়ার জলপাইগুড়িতে ছিল, তাহারা এই সংবাদে 
সাতিশয় বিরক্ত হইয়া, এ উত্তেজিত সিপাহীদ্দিগকে সমুচিত শাস্তি দিবার 
জন্ত আপনাদের তরবারি ধারাল করিয়াছিল।* এইরূপ বিশ্বাস প্রযুক্ত সেনা- 
নায়ক সিপাহীদিগের নিরক্ত্রীকরণে একান্ত অদম্মত ছিলেন। একদ। তাহার 
সমক্ষে ডাকের কতকগুলি কাগজপত্র খোলা হইল। উহার মধ্যে গবর্ণমেন্টের 
আদেশলিপি ছিল। সেনানায়ক এ আদেশলিপি হস্তে লইয়া, তাহার 
অব্যবহিত অধস্তন সহযোগীকে কহিলেন,-“আমার সন্দেহ হইতেছে, এই 
লিপিতে আমাদের লোকের নিরন্ত্রীকরণের আদেশ রহিয়াছে । আমি কর্ম 
পরিত্যাগ করিব, তথাপি কিছুতেই এই আদেশপালনে সম্মত হইব না1” 
সেনানায়ক আপনার অধীন সৈনিকদলের সম্মানরক্ষায় এইরূপ দৃঢ়প্রতিজ্ঞ 


ভ 1206, 560) 17/4%৮. 7০02. 241, £, 14. 1406 


২৮৫ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


হইয়াছিলেন। কিন্তু তাহার এইবপ স্থিরতায় তদীয় সহযোগিগণ সুস্থির হয়েন 
নাই। তাহারা সেনানায়ককে সমুদয় বন্দুক একত্র করিয়া, নৌকাষোগে 
কোন নিরাপদ স্কানে পাঠাইতে কহেন। এই সকল নৌকা, উপস্থিত সময়ে 
তিস্তা নদীতে প্রস্তত ছিল। 

ক্রমে জুন মাস অতীত প্রাক্ম হইল । জলপাই গুড়ির দিপাহীদিগের উত্তেজনার 
হ্রাস হইল না। কথিত আছে, এই সময়ে মিরাট এ লক্ষৌ হইতে ষডযন্্কারি- 
গণ ভ্রমণশীল ফকীবের বেশে জলপাই গুডিব সৈনিকনিবাসে উপস্থিত হইয়া- 
ছিল। ইহার! সিপাহীদিগের পশান্তভাব বিনষ্ট 9 হৃদয় কল্ষিত করিতে নিরস্ত 
থাকে নাই। এধিকে এই দলের যে সকল পিপাহী ঢাকায় উত্তেজনার পবিচয় 
দিয়াছিল, তাহাদের কেহ কেহ জলপাই গুভির সহযে।গীদিগকে নানাৰপ আতঙ্ক- 
জনক কথায় টন্তেজিত করিতে বিমুখ হয় নাই। এইবপে জুন মাসের পেষ- 
ভাগে দিপাহীদলে সাতিশয় উত্তেজনার নিদশন লক্ষিত হয। সিপাহীদিগের 
বিশ্বাস জন্মিল যে, ক'লকাতা হইতে বহুসংখা ইউবোপীয় সৈন্য তাহাদিগকে 
নিবস্ব কবিতে আসিতেছে । তাহারা নিবস্বীকরণে বাধা দিতে দু প্রতিজ্ঞ হয়) 
কেহ কেহ অবিলম্বে কোম্পানির বিকদ্ধে অস্ত্রপবিগ্রহ করিতে ' উৎস্থৃক হইয়া 
উঠে। সেনানায়ক সিয়ারাব আপন দলের এইব 1 টন্তেজনা দেখিলেন, কিন্তু 
আপনার অবলঘ্িত পথ হইতে অন্ুমাত্র বিচলিত হইলেন না। ঠিনি 
উন্তেজন'র সংবাদ প্রাপ্রিমাত্র কালবিণম্ব না করিয়া, পর দিন কাওয়াজের বিস্তৃত 
ক্ষেত্রে সকণকে সমবেগ ্ুইতে আদেশ [দলেন। আদেশ দিয়াই, সেনানাুক 
স্বয়ং অথ্াবেহণে সৈনিকনিবাসের দিকে অগ্রসর হইলেন। এই সময়ে অনেকের 
অসন্তোষ পরব্যক্ত হইল। এনেকে নানানপ খিরক্তজনক কথায় আপনাদের 
গভীর উত্তেজনার পরিচর দিতে পাগিণ। সেনানান্নক তাহাধিগকে শান্তভাবে 
রাখিতে চেষ্টা করিলেন। পরা দন নির্দিষ্ট সময়ে কাওয়াজ হইল। সিপাহীগণ 
আপন[দের অস্ত্রাধি লইরা, ক।ওয়াজের ক্ষেত্রে গমন করিল। গুলিতর! বন্দুক 
তাহাদের হপ্তে ছিল, কিন্ত কেহই সৈনিকজনোচিত শৃঙ্খলা হইতে বিচ্যুত বা 
শান্তনাশে ছ্ধত হইল না। লিপাহীগণ কাওয়াজের সময়ে শান্তভাবে অধি- 
নায়কের আদেশ পালন করিল । 


আপাততঃ কোন গোলযোগ ঘটিল ন। বটে, কিন্তু সিপাহীদিগের দুশ্চি্তা 


জলপাইগুড়ি । ২৮১ 


অন্তহিত হইল না। যখন নানাঁৰপ আশঙ্কার লোকের হৃদয় বিচলিত হয়, 
লোকে যখন প্রতিঘুহর্তে আপন।দের অধঃপতনের বিষয় ভাবিতে থাকে, তখন 
প্রত্যেক বিষয়েই তাহার্দের মনে গভীর আতঙ্কের সঞ্চার হয়। তাহারা উহার 
সত্যতানিরূপণে চেষ্টা করে না, উহার উদ্দেশ্তের অবধারণে বহ্ননীল হয় না। 
ঘটনা! অনিষ্টজনক না হইলেও, অপরে আপনাদের অপুর্ব কল্পনায় উহাকে 
নানারূপে ভয়ঙঞ্গরভাবে রঞ্জিত করিয়া, তাহাদিগকে অধিকতর আতঙ্কগ্রস্ত ও 
সমুভ্ডেজিত দরে । জলপাই গুড়িতে৪ এইরূপ ঘটনা ও তজ্জন্ত এইরূণ কল্পনাময়, 
ভয়াবহ জনরবের আবির্ভাব হয়। সৈন্যাধ্যক্ষ :সিয়ারার লেফটেনেণ্ট -গবর্ণরের, 
দ্রব্যাদি ও সরকারি কাগজপত্র আনিবার জন্ত দাঞ্জিলিঙ্গে কতকগুপি হাতী 
পাঠাইয়া দেন। ইহার সহিত সিপাহীদিগের ইঠ্টানিষ্টের কোন সংশ্রব নাই। 
কিন্ত উন্তেজিত লোকের কল্পনা! এই সামান্ত বিষয় নিরতিশয় ভরঙ্করভাবে 
পরিণত করে । পিপাহীদ্িগের মধ্যে এই জনরব প্রচারিত হয় যে, সৈন্যাধ্যক্ষ 
ইউরোপীয় সৈগ্ত আনিবার জন্য বাহন পাঠাইয়াছেন। এই অলীক জনরবে 
আবার তাহাদের মধো শান্তিভঙ্গ হন । তাহা"দর কেহ কেহ উত্তেজনায় অধীর 
হঠয়া কোম্পানির বি+নে। সমুখিত হইবার চেষ্টা করিতে থাকে । এ সময়েও 
সেনানয়ক নিরম্ত্বীকরণে উদ্যত হইলেন না । এতদ্দেশীর আফিসারগণের চেষ্টায় 
যড়যনকারিগণ ধৃত হইল। সেনানায়ক ষড়যন্ত্রকারীদিগকে সমুচিত শান্তি 
দিলেন এবং বিশ্বস্ত ও অন্থরক্ত সিপাহীপিগকে পারিতোষিকস্বরূপ অর্থ 
দ্বারা পারতোষিত করিলেন । অপরাধিগণ শৃঙ্খলাবদ্ধ হইয়।, কলিকাতায্ €প্ররিত 
হইল। যাহারা গুলিপুর্ণ বন্দুক হপ্তে লইয়।, ইউরোপীয়দিগকে আক্রমণ করিবার 
স্থযোগ প্রতীক্ষা করিতেছিল, তাহারা আপনাদের আবাসগৃহে আপনারাই 
আক্রান্ত হহল। এক জন গুণির আঘাতে দেহত্যাগ কিল, আর এক জন 
উদ্ন্বাস্তভাবে নদীতে গিয়া নিমজ্জিত হইল । কিন্তু সমগ্র সৈনিকদলের অবৃষ্টে 
এইন্ধপ দ্শাবিপপ্যয় ঘটিল না । মাসের পর মাপ অতিবাহিত হুইল । 
সেনানায়ক পিয়ারারের সৌন্গ্তে জলপাই গুড়ির দিপাহীগণ পুৰ্ধের হায় বিশ্বস্ত 
ও পৃর্ধের ন্যাগ্ন প্রভৃতক্ত রহিল। দুঃখের বিষয়, অন্তান্ত স্থানে অপরাপর 
সৈনিকদলের প্রতি এইরূপ সৌজন্ত ও সমদশিতা প্রদশিত হয় নাই। 

বাঙ্গালার উত্তরপশ্চিম প্রান্তভাগে যাহ। ঘটিয়াছিল, দক্ষিণপূর্ব প্রাস্তভাগে 


৩৩ 


২৮২ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


তাহা ঘটে নাই। এক স্থানের বিপরীত ঘটন! অন্য স্থানে সঙ্ঘটিত হইয়া, 
রাঁজপুরুষিগকে গোলযোগে বিব্রত) ভয়ে বিচলিত ও নানারূপ আশঙ্কায় অস্থির 
করিয়া তুপে। চট্টগ্রামে ৩;গণিত সিপাহীদল ছিল। ইঠাঁরা ১৮ই নবেম্বর 
রাত্রিকালে সহসা গবর্ণমেন্টের বিরোধী হয়। ইহাদের অধিনা্গক ইহার্দিগকে 
শাস্তভাবে রাখিবার জন্ত এক জন পহযোগীর সহিত কাওয়াজের ক্ষেত্রে গমন 
করেন। কিন্তু ইহারা শান্ত হয় নাই। ইহাদের কেহ কেহ অধিনায়ককে গুলি 
করিতে চাহে, কেহ কেহ এ কান্দে বাধা দি, তীভাকে নিরাপদ স্থানে যাইতে 
অনুরোধ করে।* ঘটনার পরিনর্তনে ইহাদের মানসিক ভাব পরিবস্িত হইলে ৪, 
ইহারা অধিনায়কের শোণিতপ!তে অগ্রদর হয় লাই । অধিনায়ক উপায্ান্তর 
ন৷ দেখিয়া, ইউরোপীয়দিগকে সংবাদ দিবার জন্য তাহাদের গৃহে গমন করেন। 
তাহার উপাস্থতির পূর্বেই কেহ কেহ সংবাদ পাইয়1, পলায়ন করির়ছিলেন। 
অতঃপর সিপাহীদলের কাণ্ধেন ও অন্ঠান্ত ইউরে।পীয় ছদ্ববেশে জঙ্গলময় গথ দিয়া 
পলায়ন করেন। কলেক্টর সাহেবের বিশ্বস্ত বেহারাগণ তাহাদের পথ- 
প্রদর্শক হয়। ৃ 

এদিকে উত্তেজিত সিপাহীগণ ধনাগারের প্রায় তিন লক্ষ টাক! লুঠিয়া 
লইল, কারাগারের কয়েদীদিগকে ছাড়িয়া দিল, সৈনিকনিবাস ভস্মীভূত 
করিয়া ফেলিল, অস্ত্রাগার উড়াইয়া দ্রিপ। শেষে গবর্ণমেণ্টের ভিনাট হাতী ও 
ছুই একটি অশে আপনাদের বিলুণ্ঠি ত দ্রব্য বোঝাই করিয়া, ত্রিপুরার অভিমুখে 
ধাবিত হইল। রুজব ঞালি খানামক এক জন হাবিলদার তাহাদের পরি- 
চাঁলন ভার গ্রহণ করিল। তাহারা চট্টগ্রামে কোন ইউরোপীয়কে আক্রমণ করে 
নাই। কোন ইউরোপীয় তাহার্দের অন্ত্রাঘাতে নিহত হুয় নাই। কেবল 
জেলখানার এক জন বরকন্দাজ তাহাদিগকে বাধা দিতে গিয়া, মৃত্যুমুখে পাতিত 
হয়। এদ্দিকে চট্টগ্রামের কমিশনর সাহেব ত্রিপুরার মহারাজকে এই সকল 
উত্তেজিত সিপাহীর গতিরোধ বা ধ্বংসসাধন করিতে অন্ুরোধ করেন। উক্ত 
পার্ধত্য প্রদেশের ই জন প্রধান জমীদ(রের নিঞ্টেও এই উদ্দেশ্রে পত্র লেখা! 
হয়। পিপাহীগণ সীতাকুণ্ডে উপস্থিত হইয়া, ব্রিটিশ রাজ্য পরিত্যাগের ব।সনায় 


*.73011) 1711177 1471117/%. 701. 4. 0, 24০0. 


চট্টগ্রাম ২৮৩ 


স্বাধীন ত্রিপুরার অভিমুখে ধাবিত হয়। কিন্তু ত্রিপুরারাজ নিশ্চিন্ত ছিলেন না। 
এসময়ে অনেক তৃত্বামী গবর্ণমেণ্টের, যথোচিত সাহাধ্য করিতে অগ্রসর হুইয়- 
ছিলেন। গবর্ণমেণ্ট উপস্থিত দক্গটকালে ইহাদের সাহায্যে অনেক স্থলে ঘোরতর 
বিপদ হইতে নিষ্কৃতিলাভ করিয়াছিলেন | 'এইরূপ সাহাঁধা না! পাইলে, গবর্ণ- 
মেণ্টকে সাতিশয় বিপন্ন হইতে হইত। এই সকল হিতৈষী সন্্রান্ত পুরুষের বিষয় 
ইতঃপূর্ববে অনেকবার বর্ণিত হইয়াছে । ত্রিপুরার অধিপতি ও এইরূপ হিতৈষিতা- 
প্রদশনে বিমুখ হইলেন না। সিপাহীদিগের আগমন সংবাদ পাইয়াই, তিনি 
বহুসংখা অস্বধারী লোক তাহাদের বিরুদ্ধে পাঠাইয়া দিলেন। ইহারা অবিলম্বে 
অখসর হইরা, ২রা ডিসেম্বর সিসাহীদিগের গতিগোধ করিল । সিপাহীগণ এজন্ত 
পুনর্ধার ব্রিটশ রাজ্য 'প্রবেশ পূর্বক কমিল্লার অদূরবন্তী পর্বতের দিকে যাইতে 
লাগিল। এই পার্নত্য প্রদেশ অতিক্রম সময়ে তাহাদের কষ্টের একশেষ হইল। 
তাহাদের তিনটি হস্তী অধিকারচ্যুত হইল। তাহাদের প্রায় ১* হাজার টাকা 
হপ্তভ্রঈ হইয়! গেল। তাহারা যে সকল করেদীকে বিমুক্ত করিয়াছিল, তৎসমু- 
দয়ের মধ্যে অনেকে ধৃত হইল। ব্রিপুরারাজ ও সন্তান্ত জমীদারগণ তাহাদিগকে 
গুন; পুনঃ নিপীড়িত করিতে লাগিলেন। সুতর|ং তাহারা কোন উপাস্ন না 
দেখিয়া, মণপুরেপ্ অভিমুখে অগ্রসর হইতে লাগিল। পথে তাহাদিগকর্তৃক 
একটি পু'শশষ্টেশন আক্রান্ত ও বিলুষ্ঠিত হইল। এই সময়ে ঘটনাস্থলে একটি 
কর্মকুশণ ব্রিটিশ পুরুষ আবিভ্ভূ্ হইলেন। শ্রীহট্রের প্রধান রাজকীয় 
কন্মচ!রী এলেন সাহেব ভাবিলেন যে, উত্তেজিত সিপাহীদিগকে বাধা দিবার 
জন্ত ইউরোপীয় সৈম্ত অনেক বিলে উপস্থিত হইবে। এইরূপ বিলম্ব কর! 
অসঙ্গত মনে করিয়া, তিনি ১৫ ডিস্যষের জীহট্ের এদেশীয় পদািদলের 
অধিনায়ক মেজর বাইঙকে সিপাহীদিগের বিরুদ্ধে যাইতে কহিলেন। অধি- 
নায়ক আপনার দৈনিকদল লইয়া, এ দিন শ্রহট্ট হইতেযাত্রা করিলেন। 
তিনি শ্রীহট্রের ৮* মাইল দূরবর্তী প্রতাপগড়নামক স্থানে উপস্থিত হইয়! শুনিলেন 
যে, সিপাহীগণ শ্রীপ্র লাতুনামক স্থানে উপনীত হইবে। লাতু প্রতাপগড় 
হইতে ২” মাইল দূরে অবস্থিত । ইংরেজ সেনানায়ক লাতু অতিক্রম করিয়া, 
প্রতাপগড়ে গিয়াছিলেন। সিপাহীদিগের সংবাদ পাইয়।, পুনর্বার লাতুতে 
ফিরিয়া যাইতে উদ্যত হুইলেন। পথ পন্থলময় ও জঙ্গলাকীর্ণ ছিল। সৈনিক- 


২৮৪ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


গণ এক উদ্ধমে এই ছুর্গম প্রদেশের ৮* মাইল পথ অতিরুম করিয়াছিপ। 
তথাপি তাহার! সন্তেষসহকারে ফিরিয়া যাইতে সম্মত হইল। অধিনায়ক 
সৈনিকদল লইয়া, লাঁতুতে গ্রতাঁবর্ঘন করিলেন। চট্টগ্রামের উত্তেজিত 
সিপাহীগণ শ্রীহট্রের সিপাহীদ্দিগর্কে আপনাদের পক্ষে আনিবার জন্তঠ সবিশেষ 
চে করিল। কিন্তু তাহাদের চেষ্টা ফলবতী হইল নাঁ। শ্রীহট্রের বিশ্বস্ত 
দৈনিকদল তাহাদেধ কথায় কর্ণপাত না করিয়া, বদ্ধ করিবার জন্ত সঙ্গীন 
উঠাইল। লাতুর যৃদ্ধক্ষেত্রে শ্রীুটের পদাতি দলেব অধিনায়ক মেজব্* ব!ইঙের 
পতন হইল। কিন্ত ইহাতে এ দলেন্ন সৈনিকদিগেব উদ্ভমভঙ্গ ভইল না। 
তাহারা, প্রবলপরাকমে চট্টগ্রামের সিপাহীদ্দগকে আক্রমণ করিন। নিপাহীগণ 
এই আক্রমণে সির থাকিতে না পারিয়া, পাত এবং মণিপুরের মধ্যব * ছুর্গম 
অরণ্যে আত্মগোপন করিল। 

এই অরণ্যমগ্ন বিভাগে তাহাদের অনুগমন কবা স্ুুসাধ্য ছিল ন।। শ্রীহট্রেব 
নিপাহীদিগের এক দল তাহাদের কার্ধ্যপর্দ্যবেক্ষণের জন্য গ্রেরিত হইল। 
অবশিষ্ট দল শ্রীহট্ে ফিরিয়া গেল। চট্টগ্রাম ও ঢাকার সংবাদ পাইয়!, গবর্ণমেন্ট 
যে ৫৪ গণিত ইউরোপীর সৈনিকদল পাঠাইগাছিলেন, তাঁখারা প্রথমে ঢাক! পরে 
কলিকাতায় প্রত্যাবর্তন করিল। এদিকে চট্টগ্রামের পলাক্লিত দিপাহীগণ 
মণিপুররাজ্যে প্রবেশ করিল । কিন্ত এস্থানে ঠাহার! নিরাপদে থাকিতে পারিল 
না। ৯ই জানুয়ারী (১৮৫০) শ্রীহট্টের সিপাহীগণ তাহাদিগকে আক্রমণ ক্সিল। 
ছুই ঘণ্টাকাল যুদ্ধের্* পর তাহারা আবার পার্বত্য প্রদেশে আশ্রয় গ্রহণ 
করিল। ইহার 'নাট দিন পরে শ্রীহট্ের সিপাহীদিগের সহিত তাহাদের আর 
একটি যুগ হুয়। ইহাই উট্টগ্রামের মিপাহীদিগের শেষ যুদ্ধ। কোন ইংরেঞ 
সেনানায়ক এই যুদ্ধে উপস্থিত ছিলেন না। শ্রীহট্রের দলের জমাদার জগধীর 
নিংহ সিপাহীদিগের অধ্যক্ষ ছিলেন। এই শেষ যুদ্ধে চট্টগ্রামের সিপাহীদিগের 
বলক্ষয় হয়। উপর্যযপরি কয়েক ঘৃদ্ধে তাহাদের অনেক দেহত্যাগ করিয়াছিল। 
যাহারা জীবিত ছিঙ্গ, তাহার্দের নিক্লুতিপাভের আর কোন উপায় রহিল না৷ 
তাহাদের নির্গমন পথ অবকদ্ধ হইল । তাহার! সেই হূর্ণম পাত প্রর্দেশে 
নিরতিশয় শোচনীয়ভাবে অবস্থিতি করিতে লাগিল । 

চট্টগ্রামের সিপাহীগণ গবর্ণমেণ্টের ৰিকদ্ধে সমুখিত হইয়াছে । তাহার 


ঢাক! । ২৮৫ 


কারাগার ভগ্ন করিয়াছে, কয়েদীদিগকে বিমুক্তি দিয়াছে, ধনাগারের অর্থরাশি 
লুঠিয়া! লইয়াছে ' এই সংবাদ যখন চারি দিকে প্রচারিত হয়, তখন পূর্ববাঙ্ালার 
একটি 'প্রধান নগরে কিছু গোলযোগ ঘটে । ঢাকা বহুকাল হইতে বাঙ্গালার 
ইতিহাসে প্রসিদ্ধ রহিয়াছে । এক সময়ে উহা রাজধানীর সম্মনিত পদে 
প্রতিষ্ঠিত ছিল। মোগল সম্রাট জাহাগীরের সম্মানিত নামে এক সময়ে 
উহা! অভিহিত হইত। বাঙ্গালার নবাব এক সময়ে এই স্থানে থাকিয়া, সমগ্র 
বাঙ্গাণা, বিহার, উড়িষ্যার শাসনদণ্ডের পরিচালনা করিতেন। শিল্পচাতুরীতে 
এক সময়ে এই স্থান এরূপ প্রতিপত্তি লাভ করিরাছিল যে, আজ পর্যন্ত 
এ্রতিহাসিকগণ আহ্লাদ ও প্রীতির সহিত তাহার বর্ণন! করিয়া থাকেন। 
যখন ভারতবর্ষে ইংরেজদিগের প্রাধান্লাভ হয় নাঈ, যখন ইংরেজ বণিকগণ 
আপনাদের ক্ষুদ্র দ্বীপে সামান্তভাবে অবশ্থিতি করিতেন, তখন বাণিজ্য- 
লক্ষ্মীর কৃপায় ঢাক1 ইউরোপীয় সভ্য জনপদে সাতিশয় খ্যাতি লাত করে, এবং 
বিপুল সম্পত্তিতে অপরাপর সম্পন্তিশালী নগরের গৌরবম্পর্থী হইয়া উঠে। 
ঢাকার মস্পিন একটি চিরম্মরণীয় পদার্থের মধ্য পরিগণিত রহিয়াছে। 
স্থবিস্তৃত সাআরাজোর 'অধীশ্বরগণ যাহার আদর করিতেন, তাহার গৌরব ও 
খাতির কথা বিলুপ্ত হইবার নহে। মুদলমানের আধিপত্যকাল হইতে ঢাকা 
একটি প্রধান নগর বলিয়া পরিচিত হইয়া থ।কে। উপস্থিত সময়ে ঢাকার 
ইংরেজ রাজপুরুষগণ 'প্রশান্তভাবে বিভিন্ন বিভাগের কাধ্যে নিয়োজিত ছিলেন। 
ইউরোপীর ও আন্ম্মানিগণ প্রসন্নভাবে বিষয়কন্মে ব্যাপৃত ছিলেন। জলপাইগুড়ি 
স্থিত ৭৩ গণিত দিপাহীদলের কিয়দংশ এবং এতদেশীয় কতিপর গোলন্দাজ, 
সমুদয়ে প্রায় ২৫* শত সিপাহী কোম্পানির ধনাগার প্রভৃতির রক্ষায় নিয়োর্জিত 
ছিল। 

চারি দিন পরে চট্টগ্রামের সংবাদ ঢাকায় উপস্থিত হয়। সংবাদ পাইয়া, 
কর্তৃপক্ষ ঢাকার পিপাহীদিগের নিরস্ত্রীকরণের আয়োজন করেন। ২₹৩শে 
নবেম্বর প্রভাতকালে নৌসেনাবিভাগের লেফটেনেণ্ট লিউইপ্‌ কতকগুলি 
জাহাজী গোরা! এবং ছুইটি কামান লইয়া, এই কার্যাসাধনে উগ্ভত হয়েন। 
প্রথমে তিনি ধনাগারে গমন করেন। এই স্থানের সিপাহীগণ নিরন্ত্রীকৃত 
হয়। ইহার পর কতিপয় গোরা যাইয়া, প্রধান ইঞ্জিনিয়ারের কাধ্যালয়রক্ষক 


২৮৬ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


সিপাহীদ্িগকে নিরন্তর করে। লেফটেনেণ্ট লিউইম্‌ অতঃপর সৈনিকবিভাগের 
মালগুদামের সিপাহীদ্দিগকে অস্ত্রশস্ত্র হইতে বিচুঠত করেন। এইরূপে সিপাহী- 
গণ বিনা গোলযোগে নিরস্ত্রীকৃত হয়। কিন্তু ইংরেজ সেনানায় কগণ যখন 
সিপাহীদ্দিগের আবাসস্থান লালবাগে উপস্থিত হন্ষেন, তথন তত্রত্য দিপাহী- 
গণ উত্তেজিত হইয়া উঠে । জলপাইগুড়ির সৈম্তাধাক্ষ সিয়ারার উদারতার সহিত 
দৃঢ়তা ও কার্ধ্যতৎপরতা দেখাইয়া, ত্ত্রত্য ৭শ্গণিত দলের সিপাহী দিগকে 
প্রশান্তভাবে রাখিয়াছিলেন। ত্তীহার সমদর্শিতাঁগুণে এ স্থানের সিপাহীগণ 
নিরন্ীক্ুত হয় নাই। কিন্থ ঢাকায় এইরূপ সমদর্শিতা ব! উদারতা প্রদর্শিত 
হইল না। ঢাকার ৭৩গণিত সিপাহীদলের অধিনায়ক অপরাপর ইংরেজ 
সেনানায়কের সহিত সন্মিলত হইরা, লালবাগ অবরুদ্ধ করিলেন। সিপাহীগণ 
বাধা দ্রিল। অবিলম্বে ইংরেজপক্ষ হইতে তাহাদের উপর গুলিবৃষ্টি হইতে 
লাগিল। নিপাহীগণ অস্ত্রাগার ও সৈনিকনিবাঁদ হইতে গুলি চালাইতে প্রবৃত্ত 
হইল। এই গোলযোগে তাহাদের পক্ষের €* জন নিহত হইল। কেহ 
কেহ গুরুতর আঘাত পাইল। কেহ কেহ নদী পার হইব'র সময়ে নিমজ্জিত 
হুইল ইংরেজপক্ষের এক জন নিহত কয়েক জন গুরুতর আঘাতে অবসন্ন 
হইল। অর্দঘণ্ট।রও অর্ধক কাল গুলিবুষ্টি করিলে, অবশিষ্ট সিপাহীগণ ঢাকা 
পরিতা।গ পৃর্ধক তাহাদের সদর স্থান জলপাই গুড়ির অভিমুখে ধাবিত হইল) 
কিন্তু গন্তব্য পথে বাধ! পাইরা, কিয়ৎ কালের জন্য ভূটানের পার্মত্যভাগে আশ্রক্ 
লইল। 

চট্টগ্রাম ও ঢাকার সংবাদ পাইয়া কলিকাতার কর্তৃপক্ষ ৫৪গশিত রেঞজি- 
মেণ্টের তিন দল সৈনিক, এক শত জাহাজী গে।র! নদীপথে পাঠাইয়! দেন। 
গবর্ণমেন্টের উদ্দেস্ত ছিল যে, এই সাহা!যা কারী সৈনিকদল প্রথমে ঢাঁকা, পরে 
চট্টগ্রামে যাইয়া, পলায়িত সিপাহীদি,গর গতিরোধ করিবে। স্থানীয় রাজ- 
পুরুষের চেষ্টায় চট্টগ্রামের হতাবশিই্ সিপাহীগণ তাড়িত হইয়া, পার্ধতা প্রদেশে 
আত্মগোপন করে । স্থানীয় রাজপুরুষদিগের যত্বে ঢাকার পলায়িত সিপাহীদিগের 
জলপাইগুড়িতে যাইবার চেষ্টা বিফল হয়। এই যুদ্ধের ইতিহাসে স্পষ্ট দেখা 
বায় যে, ব্রিটিশ রাজপুরুষগণ উত্তেজিত সিপাহীদিগকে দৃরীভূত করিবার 
জন্য সাহস, উগ্ধম ও কার্ধ্যপটুতা দেখাইতে বিমুখ হয়েন নাই। বাহার! 


ঢাক! ২৮এ 


দেওয়ানীবিভাগের কার্যে ব্যাপৃত থাকিয়া, সৈনিকবিভাগ হইতে পৃথক্‌ 
হইয়াছেন, তাহার! এই সময়ে যুদ্ধকুখল সৈনিকদিগের পার্থ দণ্ডায়মান হইয়া, 
আপনাদের যুদ্ধকৌশলের পরিচয় দিরাছেন। সমরক্ষেত্রে লোহিতপরিচ্ছদের 
পার্শে কৃষ্ণপরিচ্ছদেরও সমাবেশ দেখ গিয়াছে । উপস্থিত সময়ে দেওয়ানী 
ও সৈনিকবিভাগ এক স্তরে সন্বদ্ধ ও এক উদ্দেশ্ঠসাধনে উদ্ভত না হইলে, বোধ 
হু, গবর্ণমেন্টকে অধিকতর বিপন্ন হইতে হইত । শ্রীহট্রের দেওয়ানী কর্ম 
চারী, চট্টগ্রামের সিপাহীদিগের গতিরোধের আয়োজন করিয়াছিলেন। ভাগল- 
পুর প্রতি স্থানের দেওয়।নী কর্মচারিগণও গবর্ণমেন্টের প্রাধান্যরক্ষায় অগ্রসর 
হইলেন। এবিষয়ে ভাগলপুরের কমিশনর ইউল সাহেবের অধিকতর কার্ধ্য- 
পট্‌ত৷ পরিস্দূট হইল! 

পুর্বে লিখিত হইয়াছে যে, দানাপুরের ঘটনার পরে ৫গণিত অনিয়মিত 
অথারোহিদল গবর্ণমেণ্টে র পক্ষ পরিত্যাগণপূর্বক ভাগলপুর হইতে প্রস্থান করে। 
এদিকে ঢাকার দিপাহীগণ ভলপাইগুড়ির অভিমুখে অগ্রসর হয়। ভাগলপুরের 
কমিশনর সাহেব কালবিলম্ব না করিয়া, জলপাইগুড়িতে যাত্রা করেন। এই 
সময়ে একদল ইউরোপীয় সৈন্য মুদ্বেরে অবস্থিতি করিতেছিল, কমিশনর সাহেৰ 
উহ্াদিগকে সঙ্গে লইয়া, ২৯শে নবেম্বর ভাগলপুর পরিত্যাগ করেন। যখন তিনি 
জলপাইগুড়িতে যাইতেছিলেন, তখন মাদারিগঞ্জের এবং জলপাইগুড়ির ১১গণিত 
রেজিমেন্টের ছুই দল সওয়ার গবর্ণমেণ্টের বিরুদ্ধে সমুখিত হইয়া, দিনাজপুরের 
অভিমুখে যাত্রা করে ( ৪ঠা এবং ৫ই ডিসেম্বর ) রঙ্গপুরের কলেক্টর সাহেব 
এই মংবাদে গবর্ণমেণ্টের টাকা নিরাপদ স্থানে পাঠাইয়া দেন। দিনাজপুরের 
কলেক্টর সাহেবও এ স্থানরক্ষার সুবন্দোবস্ত করেন। এদিকে ভাগলপুরের 
কমিশনর সাহেব ইউরোপীয় সৈনিক লইয়া, সওয়ারদিগকে বাধা দ্বিবার জন্ত 
অএসর হইতে থাকেন। সওয়ারগণ যখন জানিতে পারিল যে, তাহাদের 
পশ্চাতে ইউরোপীয় দৈন্ত আসিতেছে, তখন তাহারা দিনাজপুরে না যাইয়া, 
পূর্ণিয়ায় যাইবার পথ অবলম্বন করিল। এই সংবাদ পাইয়াই, ইউল্‌ সাহেব 
অবিলম্বে পূর্ণিয়ার দিকে যাইতে লাগিলেন। তিনি যথাসময়ে এঁ স্থানে উপস্থিত 
হইলেন। সিপাহীগণ পূর্ণিয়া আক্রমণ ও বিলুন করিবার উদ্যোগ করিয়া- 
ছিল, কিন্তু ইউল্‌ সাছেৰ উপস্থিত হওয়াতে তাহারা তাড়িত হইল। যুদ্ধে 


২৮৮ সিপাহীযুঙ্দেব ইতিহাস । 


তাহাদের কয়েক বান্তি দেহত্যাগ করিল। অতঃপর তাহার! উত্তর দিকে 
ধাবিত হইল, কিন্তু ইউল্‌ সাহেব ত্বরিতগতিতে নাথপুরনামকস্থানে উপস্থিত 
ভইয়!, তাহাদের গতিরোধ করিলেন। তাহার! প্র দিকে আব অগ্রসর হইতে ন! 
পারিয়া, নেপালের পার্বত্য প্রদেশে আশ্রয্ন গ্রহণ করিল। কমিশনর সাহেব 
যখন নাথপুবে অবস্থিতি করিতেছিলেন, তখন তিনি গাকাব সিপাহীদিগের সংবাদ 
পাইলেন। ম্ুুতরাং তাহাকে অবিলম্বে ক্গলপাইগুড়িতে ত্র! ?বিতে হইল। 
ঢাকার সিপাহীগণ তিস্তা পার হইতে না হইতেই, ইউল্‌ সাহেব উপাস্থত হুইয়। 
তাহাদিগকে আক্রমণ করিলেন। কিন্তু সিপাহীদিগের গতিরোধ হইল না । 
তাহারা অন্ত দিক দিয়! নদী পার হইল। ইউল্‌ সাহেব অবিলম্বে এদিকে অগ্র- 
সব হইলেন । সিপাহীগণ বিটিশ রাজ্য হইতে নিষ্ষাশিত হইয়1, নেপালে গমন 
করিল। কিন্তু এই স্থানে তাহার! স্তিরভাবে থাকিতে পারিল না। ইউল্‌ 
সাহেথ নেপ।লেখ জঙ্গ বাহাদুরের নিকটে সাহায্য পার্থনা করিলেন । জঙ্গ, বাহ" 
দুর বত্বমণি পিংহনানক এক জন সেনানায়ককে ইবেজদিগেব সাহাষ্য করিতে 
আদেশ দিলেন, কিন্ত এই সাহায্যে হঈনা সাহেবেব মনোবথ সিন্ধ হইল না । 
সিপাহীগণ নেপালের অবশ্যনয়, পার্ব৩) পথ দিয়া, একপ স্থুকৌশলে অযোধ্যাব 
উওরপশ্চিমাণ“শে পলায়ন কারন বে, হ"বেজ 5 নেপাণাগণ তাহাদিগকে ধব্রিতে 
পারিলেন নাঁ। এবিষয়ে ই'বেজ ৪ নেপাপা সৈ্টের একাভূত উদ্ভম সব্বাংশে 
ব্যর্থ হইল। 

এই সময়ে উত্তেজিত সিপাহীর্দিগের কার্ম্য প্রণালী সুশৃঙ্খল ছিল না। 
তাহার হুশ্চিন্তার শ্রাবেগেই হউক, ৰা অপরের প্ররোচণাতেই হউক, গবর্ণ- 
মেণ্টের বদ্ধ পক্ষ অবলম্বন করিয়াছিল, কিন্তু গবর্ণমেণ্টের শক্তি পর্যাদস্ত 
করিবার জন্য শৃঙ্খণাসহকারে কার্যাতৎপরতা দেখায় নাই। ৫গণিত দলের 
সওয়ারগণ অপরের কথার উদ্‌ত্রাস্ত হইয়া, ভাগলপুর পরিত্যাগ করিলে, 
তাহারা অপরাপর পিপাহীদিগেব সহিত একত্র হইয়া, সহস! গবর্ণমেণ্টের বিকদ্ধে 
অস্ুধারণ করে নাই। তাহাদেব উদ্যম ও উৎসাহ থাকিলেও আরার ঘটন৷ 
জানিবার জন্ত তাহার দীর্ঘকাল নিশ্চেই্টভাবে রহিল । ১৪ই আগই তাহারা 
সংবাদ পাইল যে, ইংরেজ সেন।পতি আরা পুনরধিকাঁর করিয়াছেন। এই 
ংবাদে তাহাদের বিশ্বাস হইল না । তাহারা উহা! ইংরেজের কল্পনামূলক বলিয়া 


ছোটনাগপুর। ২৮৯ 


মনে করিতে লাগিল । যদি তাহারা নিশ্চেষ্টভাবে না থাকিয়া, কুমার দিহের 
সহিত সম্মিলিত হইত. তাহ! হইলে গবর্ণমেণ্টকে বিহারে শান্তি স্থাপন করিতে 
অধিকতর প্ররাপ স্বীকার কারতে হইত। যাহ! হউক, এই অশ্বারোহিদল 
আর|র সংবাদ পাইয়াই, বিহারের পুর্দভাগে একটি সৈনিকনিবাসের দিকে 
যাত্র। করিল। এই স্থানে ৩২গণত সিপাহীদণ অবাস্থতি করিতেছিল। স৭য়ার- 
দিগের আশ। ছিণ যে, এই সৈনিকদল তাহাদেব সহিত সম্মিলিত হইবে, কিন্তু 
তাহাদের আশা ফলবতী হইল না। ঠ২গশিত দলের [সপা হীগন গবর্ণমেন্টের 
পক্ষ পরিত্যাগ করিল না। “৬ই আগ যখন সগয়াবগণ তাহাদের সমক্ষে 
উপস্থিত হইল, তখন তাহারা বন্দুক ও সঙ্গীন দ্বার” আগস্কক মশারোহীদিগের 
অত্যগনা করিল। আগন্তক সোনকগণ হহাতে হতাশা হইয়া, আবার আঁভ- 
মুখে যাত্রা করিল। 

এইন্দপে বিহারেব পুর্ববাংশের গোপযোগ দব হইল । কিন্তু বিহারের দক্ষিণ- 
দিকৃবর্তী পান্বতা প্রদেশে গোলযোগ ঘাটণ। ছুটিয়ানাগপুর সাধারণতঃ 
ছোটনাগপুর নামে কথিত হইফ্জ! থাকে । এই ভখ- পন্দত ৭ অরণ্যে পরিবৃত। 
হধানতঃ কোল প্রভৃতি আদিম জাতির পোক এই আরশা এদেশে অবস্থিত 
করে। কতিপয় করদ বাজ! ইহার ভিন্ন ভিন্ন অংশে আধিপতা করেন। 
নাগপুবের ভূপতিদিগের বাসস্থানের নাম ছুটিয়া) উহ। রাচীব নিকটবর্তী। এহ 
টিয়া হইতে বোধ হয়, ছোটনাগপুর নামেব ;ৎপত্তি হহয়াছে। যাহা হউক, 
ছোটণাগপুরের হাজারীবাগ বাচী চাইবাসা এবং পু"িয়ার প্রধান সৈনিক- 
নিবাস ছিল ' এই সকল সোনকানবাসে ভিন্ন ভিন্ন দলের এতদেশীয় পদাতি ও 
কামানপরিচালক সৈনিকগণ সবস্থিতি কাঁবত । 

২০শে জুলাই দ্ানাপুর ও আরা'র স'বাদ হাঙ্গারীবাগে উপস্থিত হয়। এই 
বাদে স্রত্্রত্য ৮গণিত সিপাহীদণ সাতিশর টন্তেজি হই! উঠে। তাহাদের 
উত্তেজনাদর্শনে হ।জারীবাগের রাজপূরুষগণ আপনাদের রক্ষণীয় স্থান পরিত্যাগ 
করিতে বাধ্য হয়েন। 

হাজারীবাগের সংবাদ পাইস্জাই শিকটব্তী স্থনের ইংরেজ সেনানায়ক 
কতিপয় সৈন্ঠ লইয়া, প্র স্থানের অতিমুখে যাত্র! করিলেন। পথে আর এক জন 


৭ 


২৯০ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


অধিনায়ক আসিয়া, তাহাকে সংবাদ দিলেন যে, ৮গণিত রেজিমেণ্টের এক দল 
সৈম্ত গবর্ণমেণ্টের বিরোধী হইয়াছে। তাহার দলের সিপাহীগণও উত্তেজিত 
হইয়া, যানতীয় কামান, গুলি, বারুদ এবং ছোটন।গপুরের কমিশনর কাণ্ডতেন 
ডাণ্টনের চরিটি হুপ্তী অধিকার করিয়াছে । যাহ! হউক, এই উত্তেজনার ঈময়ে 
অশ্বারোহী সৈনিকগণ গ্রশাস্তভাবে ছিল। ইহারা উত্তেজিত সিপাহ্ীদিগের 
সহিত সম্মিলিত হুইয়া, গবর্ণমেণ্টের ক্ষমত/নাশের চেষ্টা করে নাই। কমিশনর 
কাণ্ডেন ডাপ্টন এই সময়ে কতিপয় ইউপোগীয় কর্মচারীর সহিত রাঁচীতে 
অবস্থিতি করিতেছিলেন। উত্তেজিত সিপাহীগণ হাজারীবাগ পরিত্যাগ করিলে, 
তিনি এ স্থানে প্রত্যাবৃত্ত হইয়া, যথারীতি কাছারি করিতে লাগিলেন। 
ইতঃপূর্বে পূর্বোক্ত ইংরেজ সেনানায়ক দ্বকীয় সৈনিকদল লইয়া, এ স্থানে 
উপস্থিত হইয়াছলেন। কিন্তু তিনি উত্তেজিত সিপাহীদিগকে প্রশাস্তভাবে 
রাখিতে পারেন নাই। রশচী এবং উহার নিকটবর্তী একটি নগর সিপাহী- 
দ্িগের হস্তগত হয়। সিপাহীপ্দিগের উত্তেক্জনা প্রযুক্ত অন্তান্ত স্থানে যাহ 
ঘ..য়াছিপ, রাচীতেও তাহাই সজ্বটিত হয়। কারাগারের কয়েদীগণ মুক্তিলাভ 
করে, লোকের সম্পত্তি বিনষ্ট 'এবং ধনাগারের অর্থ বিলুষিত হয়, 

কাণ্ডেন ভাপ্টন উপস্থিত গোলযোগের নিবারণে নিশ্চেই থাকেন নাই । এই 
সময়ে রামগড়ের রাজ। তাহার যথোচিত সাহাষ। করেন । রীচী এবং হাজারী- 
বাগের ঘটনায় পুরুলিয়া, টাইবামা এবং অন্তান্ত স্থানের পিপাহীগণও গবর্ণ- 
মেন্টের বিরুদ্ধে সমুখিতৃঙহয়। এ সকল স্থানেরও ধনাগার বিলুঠিত হয়, 
কয়েদীগণ যুক্তি লাভ করে, ইউরোপীয়দ্দিগের গৃহ ও সম্পত্তি বিন হইয়। 
যায়। কিস্ত সমগ্র ছোটনাগপুরের মিপাহীগণ এইরূপ বিপ্লবে উন্মত্ত হয় নাই। 
এই সময়ে অনেকেই আপনাদের বিশ্বন্ততা প্রদর্শন করে। অনেকে 
কাণ্ডেন ডাল্টনের সহযোগী হইয়া, তাহাদের দ্বদেশীয়দিগের বিরুদ্ধে অগ্রসর 
হয়। ইহাতে ডাল্টন সাহেবের বলবৃদ্ধি হয়। এদিকে ভাণ্টন সাহেব গবর্ণ, 
মেন্টের নিকটেও সাহাঁষ্য প্রার্থনা করেন। গব্মেণ্ট ভারতবর্ষের উত্তর- 
পশ্চিমাংশের বিপ্লবনিবারণেই বিব্রত ছিলেন। অন্যান্ত স্থানে সৈনিকদল 
প্রেরণ করা গবর্ণমেণ্টের সুসাধ্য ছিল না। কিন্তু এই সময়ে গবর্ণমেন্টের 
সাহাধ্যার্থে স্থানান্তর হইতে সৈনিকদণ উপস্থিত হয়। মাদ্রাজের সিপাহীগণ 


ছোটনাগপুর । ২৯১ 


বাঙ্গালার সিপাহীদিগের ন্যায় উত্তেজিত হয় নাই। তাহারা বাঙ্গালার 
সিপাহীদিগের হায় সর্বত্র বিপ্লবের প্রসারণে, সম্পত্তির বিধবংসসাধনে বা 
ইংরেজের শোণিতপাে দৃঢ়প্রতিজ্ঞ হইয়া উঠে নাই। যারা এক সময়ে 
দক্ষিণাপথে ফরাপী সেনাপতি লালির ক্ষমতানাশে, এবং হায়দর আলির পরাজয় 
সাধনে ইংরেজের সহায় হইয়াছিল, তাহারা এই সময়েও উত্তেজিত সিপাহী- 
দিগের পরাক্রম পর্য্যদত্ত করিবার জন্ত ইংরে'জর পার্থ দণ্ডায়মান হইতে 
মাগ্রহ্যুক্ত হয়। তাহাদের মধ্যে কেবল ৮গণিত পিপাহীদল বিপক্ষতাচরণে 
উনুখ হইন্'ছিল; তন্ন অগ্ঠান্য দল আপনাদের প্রশাস্তভ ব, আপনাদের প্রভু. 
ভক্তি এবং আপনাদের বিশস্ততা হঈতে বিচাত হয় নাই। লর্ড কানিঙ এই 
প্রতৃভক্ত সৈনিক্দলের সাহাষ'গ্রহণে অদম্মতি গপাঁশ বরেন নাই। তাহার 
আদেশে ৫ই আগ মাদ্রাজের কম্দেকদল সিপাহী কলিকাতায় পদার্পণ করে। 
ক্রমে অন্যান্ত সৈনিকদল৪ উপস্থিত হয়। মাদ্রাজী দলের কতকগুলি সিপাহী 
কাণ্ডেন ডাল্টনের সাহাষ্যার্থে ছোটনাগপুরে যাত্রা করে। 

২রা অক্টোবর চাতরানামক স্থানে ছোটনাগপুরের দিপাহীদিগের 
সহিত ইংরেজদিগের যুদ্ধ হয়। এই যুদ্ধে ইংরেজপক্ষে অধিক দৈন্ঠ 
ছিলন।। কিন্তু বিপক্ষদজ বহুসংখ্য সৈনিকে পরিপুষ্ট ছিল। উভয় পক্ষে 
এক ঘণ্টার অধিক কাল যুক্ধ হয়। সিপাহীগণ পরাজিত হইয়া, ইতস্তঃ 
পলায়ন করে। ইংরেজপক্ষের *২ জন সৈনিক হত ৪ আহত হয়। এই 
যুদ্ধে দিপাহীদ্দিগের বলহাঁস হইল বটে, কিন্তু ছোটনাগপুরে শান্তি স্থাপিত 
হইল না। পালামৌ, স্থলপুর, টিংহভৃূম প্রন্থৃতি স্থানে গোলযোগ ঘটতে 
লাগিল। এই গোলযোগ শীঘ্ব শেষ হইয়া যায় নাই। ব্রিটিশ রাজপুরুষগণ 
শীঘ্র গুরুতর দায়িত্ব হইতে নিষ্কৃতিগাভ করিতে পারেন নাই। এক দিকে 
সিপাহীগণ উত্তেজনায় অধীর হইয়া, ভয়াবহ কার্যের অনুষ্ঠানে তৎপর হয়। 
অন্য দিকে আদিম নিবাসী কোলগণ উচ্ছৃঙ্খল হইয়া, তাহাদের চিরাভ্যন্ত 
ধনুর্বাণ ধারণ করে। যে সকল রাজার অধিকারে এই আদিম অধিবাদিগণ 
ক্ষতিগ্রন্ত হইয়াছিল, এবং যে সকল রাজা কোনরূপে শাহাদের অসন্তোষ 
জন্মাইয়াছিলেন, এই সময়ে তাহার! সেই সকল রাজাকে পদচ্যুত এবং 
তাহাদের স্থলে আপনাদের মনোমত ব্যক্তিদিগকে প্রতিঠিত করিবার জন্য 


২৯২ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


দলবদ্ধ হইল। এইবপে সর্বত্র অশান্তির আবির্ভাব হইল । ইংব্জ সৈনিকগণ 
গোলযোগ নিবারণের জনা এক স্থান হইতে আর এক স্থানে যাইতে লাগিল। 
ইংরেজ রাজপুকষগণ এক স্তানেব পর আব এক স্থানে শাস্তিস্থাপনের জন্য 
নিরতিশয় বিব্রহ হইয়া পড়িতে লাগিলেন। পার্বত্য ভূভাগ নিবিড় জঙ্গলে 
পরিবৃত থাকাতে সকল স্থানে গমনাগমনের পথ গুগম ছিল না। পর্বতময় 
ভূখণ্ড যেবপ তর্গম, গভীব অবণা সেইরূপ »্শ্রবেশ ছিল । সুতরাং উত্তেজিত 
লোকে সহজেই নানাস্থানের শাস্তিনাশে কৃতকার্য হইল। দেখিতে দেখিতে 
সমগ্র জনপদ্দ যেন অবাজক হইক্সা টঠিল। একদা! তিন চারি হাজার কোল 
দলবদ্ধ হুইয়া গবর্ণমেণ্টের শিখসৈনিকদিগকে পরিবেষ্টিত করে। শিখগণ 
ইহা্দিগকে তাডাইয়! দেয় । কিন্তু ইহাদেব নিক্ষিপর তার অকার্যকর হয় নাই। 
কয়েক জন শিখ আঠত ও এক জন নিহত হয়। ইংরেজ সেনানায়কদিগের 
দেহ তীরের আঘাতে ক্ষতবিক্ষত হইয়া যায়। কর্ত-ক্ষ এই অরাজকতার 
নিবারণ জন্য নান! উপায় অবলম্বন করতে লাগিলেন। একদা তাহারা 
একটি মাত্র বিভাগেব ভিন্ন ভিন্ন স্থানে পাচটি ভিন্ন ভিন্ন সৈনিকদল পাঠাইলেন। 
শেষে অনেক চেষ্টার পৰ অবরাজকতা?শ্াত অবক্দ্ধ হইল। ২৯৮৫৮ অবেব 
প্রারস্তে ছোটনাগপুবে শাস্তির চিহ্ন লক্ষিত হইতে ল।গিণ । কর্তৃপক্ষ অনেক 
গ্রাম ভন্মীূত করিয়া ফেলিলেন, অনেকের গবাদি পশু ৪ শহ্তসম্পর্তি 
অ।টক করিলেন, এবং যাহারা সাক্ষাৎ্ম্বন্বধে গো.যোগ ঘটাহয়/ছিল 
তাহাদেব প্রাণদণ্ডের অুদেশ দিলেন। অনান্য স্থানেগ ন্যাম ছোটন।গপুরেও 
দণ্ডাদেশ কাম্যে পরিণত করিবার সময়ে যথেস্ছাচার প্রকাশ পাইল | অনেক 
নিরপরাধ ব্যক্তি দণ্ডিত হইল। কাঙ্কাবণ কাহার ৪ জীবননাশ পণ্যন্ত হইয়া 
গেল।* এইরূপ কঠোরতায় ছোটনাগপুরের গোলযোগ দূর হয়। কিন্তু সমগ্র 
স্থানে সম্পূর্ণরূপে শান্তি স্থাপিত হইতে ১৮৫৮ অন্দ প্রায় শেষ হইয়াছিল। 


বঙগদেশে যখন পূর্বববর্ণিত ঘটনাপরম্পরার আবির্ভাব হয়, তখন উত্তর- 
পশ্চিমাঞ্চল, অযোধ্যা ও মধ্যভারতবর্ষ করাল অনলশিখায় পরিবাপু হইয়া 
উঠে। উত্তরপশ্চিমাঞ্চলের লেফটেনেন্ট -গবর্ণগ আগ্রায় অবকদ্ধভাবে থাকেন; 


* 76011650, 171071271. 1111,)1)) 1707, 11, 2, 436. 


ভারতবাসীর্দিগের রাঁজভক্তি ২৯৩ 


'অনেক স্থলে তাহার প্রনুত্ব অন্তহিত হয়। দ্রিলী সিপাহীদিগের প্রাধান্য স্বীকার 
করে। অযোধায় ও মধাভারঙবর্ষে বিপ্লবের পুর্ণবিকাশ হয়। এখন এই 
বিপ্লবময়ী ঘটন। উপস্থিত ইতিহাসের ধ্ণশীয় হইতেছ। এম্লে একটি বিষয়ের 
উল্লেখ কর! কর্তন্য। কলিকাণার ইটরোপীয়গণ যেপ উত্তেজনাতরগ্গে 
আন্দোলিত হইযাঁছিলেন, সমগ্র ভারশবাসীকে নরশ্বাপদ্দ মনে কথ্য়1, তাহাদের 
শান্তিবিধানে যেপ চেষ্টা করিয়াছিলেন, লর্ড কানি'ঙর জন্য ঠাহাদের চেষ্ট! 
সফল না হণয়াতে, তাহারা তথ্প্রতি যেগপ আক্োশ কাশ করিয়াছিলেন, 
তাহ পৃর্দ্বে বিত হইয়াছে । এহ আন্দোণণের তর ইলগ্ের উপকূলে অভি- 
ঘাত আরম্ত করে । ইণ্ণগ্ডের লোকে হাতে অধীর তহয়া, ভারতবর্ষকে নর- 
শ্বাপদের আবাসভমি বাঁলয়া নির্দেশ করি'ত থাকে । ইহণ্লগের প্রধান সংবাদ- 
পত্র টাইমস এই নরশ্বাপদদ্িগের বিধ্ব“সসাধনে ধদ্ধপরিক্র হয়। রাজনীতিজ্র 
সন্্রান্ত বাতিগণও ইহা'দর প্রতিকূলে দণ্ডায়মান হয়েন। এই শ্রেণীর এক 
বাক্তি (লর সাফ টনবরি ) ১০৫৭ অবের অক্টোবর মদে কোন পকাগ্ত সভায় 
কহিয়াছিণেন যে, ঠিনি বিশ্বস্তস্থত্রে অবগত হইয়াছেন, ঠাহাদেব যে সকল 
মহিলা কলিকাতায় উপস্থিত হইতোছন, তাহ'দের নাসাকর্ণ ছিন্ন এবং চক্ষু 
উতৎপাটিত হইয়াছে । শিপু সন্তানদিগকে নিরতিশয় বাতনার সহিত মুতাঃখে 
পতিত করিবার জন্য রাখা হম্য়াছে। কিন্তু শেষে প্রকাশ হইল যে, লর্ড 
মহোদয়ের এই বিশ্বস্ত হুত্ের কোন মুল নাই। বিপবা ও অনাথ বালকের! 
যখন অক্ষতশরীারে স্বদেশে উপস্থিত হইতে পাগিন। এবং একখানি জাহাজে 
যখন ৪৩টি মহিলা! এই ছুঃসময়েও ভার হবষের 'অ ভমুখে যাত্রা করিল, শখন 
হংলগ্ডের লোকে বিঁন্মত হুইয়। ভারতবাসীদ্দগের আচরণ সম্বন্ধে বিতর্ক করিতে 
লাঁগল। সৌভাগোর বিষয় যে, এসময়ে কয়েকজন উদাবপ্রকৃতি রাঙ্গনীতিজ্ঞ 
আপনাদের উদ্দারতার পরিচয় দিক্াছিণেন । "চাহাদেব এক জন (ন্তার্জন্‌ 
পযাকিংটন ) কহিগাছিলেন,_£“সিপাহী'দগের বাবহার যে ভাবে বর্ণিত হইয়াছে, 
যদ্দি সিপাহীগণ শুদন্থুবপ কাধ্যের অগ্রষ্ঠান করিয়। থকে, তাহা হইলে 
আমাদের হন্তও প'রক্ষারভাবে থাকে নাই। ভারতবর্ষে স্বশাসনের অভাব 
রহিয়াছে ভারতবাসীদিগের প্রতি টাইম্সের বিদ্বেষভাব দেখিয়া, ডিদরেলিও 
। ইংলগের গ্রাধান মন্ত্রী লর্ভ বিকম্সফীন্ড, ) স্থির থাকিতে পারেন নাই। নির্দিয় 


২৯৪ লিপাহা যুদ্ধের ইতিহাস। 


বাবহারের পরিবর্তে নির্দয় বাবহার করা তাহার মতে অসঙ্গত বোধ হইয়াছিল। 
ব্রিটিশ সৈনিকপুকষ যে কর্মক্ষেত্রে নানা সাহেবকে আদর্শন্বদ্ূপ করিয়াছে, তিনি 
উহার সমথন করিতে পারেন নাই। 


এইরূপে ইংলগ্ডে খন ভারতবামীদ্দিগের বিরুদ্ধে ভয়াবহ আন্দোলন ৫ 
ছিল, তথন কেহ কেহ তাহাতদর পক্ষনমর্থনে অগ্রসর হইয়াছিলেন। ইহাদের 
্যায়নিষ্ঠতা, উপস্থিত ইতিহাসে প্রভূত সম্মানলাভ করিয়াছে, এবং ইঠাদের 
কথা! গ্রতিহাসিকগণের সমক্ষে প্রকৃত বলিয়া আদৃত হইয়াছে । সিপাহীগণ 
উত্তেক্গনায় অনীর হইয়াছিল বটে, কিন্তু ইংরেজও এসময়ে ধীরতাঁর সীমা 
রক্ষা করিতে পারেন নাই । এক দিকে টত্জিত সিপাহীগণ ও ইতর লোকে 
যেমন দ্বরস্ত দানবের স্ভায় নির্দয়ভাবে দৌরাস্মা করিতেছিল, অপর দ্বিকে অনেক 
ইংরেজও দেইন্ধপ কঠোর প্রকৃতি ঘাতকের ন্যায় ভারতবর্ষের বহু লোকের 
শোণিতপাঠে আপনাদের হস্ত কলঙ্কিত করিতেছিলেন। ইংরেজ উত্তেজনায় 
অধীর হইয়! বাছাই বলুন, এসময়ে সমগ্র ভারতবর্ষ তাহাদের বিরুদ্ধে সমুখিত 
হয় নাই। সমগ্র ভারতবাঁলী তাহাদিগকে উৎপন্ন করিতে চেষ্টা) করে নাই। 
তাহারা এসময়ে ভারতবাপীর দয়াতেই ঘোরতর বিপদ হইতে রক্ষা! পাইয়।- 
ছিলেন। তীহাদের শিশুসন্তানগণ এসময়ে ভারতবাসীর আন্কুপম ন্নেহেই 
অক্ষতশরীরে ছিল। ভারহবর্ষের সম্থান্ত শ্রেণী হইতে নিয় শ্রেণীর লোক পর্য্ত্ত 
এই দুঃসময়ে ভাহাদের সাহাযা করিয়াছিল। ইহার! দেশীয়'দগের বিরুদ্ধাচরণ 
করিয়াছিল, স্বদেনীয়দিগেঁর অগ্নাঘাতে ক্ষত বিক্ষত হইয়াছিল, কেহ কেহ আত্ম- 
জীবনে বিসজ্জন দি্াছিল, তথ।পি বিদেশীয়দিগের জীবনরক্ষায় কাতর হয় নাই। 
ইহাদের কার্িকাহিনী উপস্থিত যুদ্ধের ইতিহাসে অক্ষয় হইয়! রহিয়াছে। 
উত্তেজনাপর দর্দাস্ত ইংরেঞ্রের সর্বপ্রকার আপত্তির মধ্যেও ইহাদের দয়া, ইহাদের 
স্নেহ, ইহাদের স্বার্থত্যাগ, ইহাদের রাজভক্তি ইতিহাসে গৌরবাধ্িত হইয়া 
রহিয়াছে । কর্মক্ষেত্রে এইরূপ গৌরবান্বিত বিষয়ের আবির্ভাব না হইলে, এই 
যুদ্ধের ইতিহাস বোধ হয়, রূপান্তর পরিগ্রহ করিত। 

উপস্থিত ইতিহাসে এতদ্বিষয় ক দৃষ্টান্তের অভাব নাই। যখন শ্টালকোটের 


+1607177) 1714701 1577276) 7767, 1, ১ 4০০9-410, 


ভারতবাসীদিগের রাজভক্তি। ২৯৫ 


সিপাহীগণ গবর্ণমেণ্টের বিরোধী হয়, তখন শান্ত্রীদিগের সুকাদার উত্তেজিত 
সিপাহীগণের সহিত সন্মিলিত হইবার জন্য অন্ুরুদ্ধ হয়েন। কিন্ত তিনি 
এই অন্ুবোধ পালনে সম্মত হয়েন নাই। ইহার পর সিপাহীগণ গবণমেণ্টের 
বিরুদ্ধে দলবদ্ধ হওয়াতে শান্্রীগণ চলিয়। যায়। কবল তিলক পাড়ে নামক 
এক জন দিপাহী €কোনপ্ধপ ছল করিয়া, নির্দদঃ স্থানে অবস্থিতি করে। অপরাহু- 
কালে ছুই জন পিপাহী এবং এক জন খালামী আসিয়া, অস্ত্াগার উড়াইয়। 
দিতে চাহে। তিলক পাড়ে তাহাদিগকে কহে যে, সে নিঞ্ডেই & কার্যের 
জগ্ঠ রহিয়াছে । সমাগত সিপাহীগণ তাহার কথার বিখ্বাসস্াপন পূর্বক 
কামানরক্ষাগারে যাইয়।, উহ। উড়াইয়া দেন । পরাদন প্রাতঃকালে ইউরোপীয়- 
গণ তর্গ হইতে নৈনিকনিবাসে উপস্থিত হইয়া! দেখেন ষে, বিশ্বস্ত তিলক পাড়ে 
নির্দিষ্ট স্থানে থাকিয়।, অন্ত্র'গারের ৮০,০০০ টোটা, প্রায় এ পরিমাণের ক্যাপ, 
এবং সৈনিকদ্দিগের বস্থা্ি রক্ষ। করিয়াছে। * একটি ইউরোপীয় বালক 
বারাণপীর টেলিগ্রাফ বিভাগে কন্ম করিত। যে দ্িন সিপাহীগণ গবর্ণমেণ্টের 
বিপক্ষতাচরণে উগ্ভত হয়, সেই দিন শ্রী বালক প্রকৃত ঘটনা ন! 
জানিরা, এক জন সাহেবের বাটার বহির্ভাগে আইসে, অননি সাহেবের সহিস 
তাহাকে ধরিয়া! অশ্বশালার মলস্তপের অন্তরালে কেলিয়: দেয়, এবং উত্তেজিত 
লিপাহীদ্দিগকে কহে ষে, সাহেব লোক এন্বান হইতে চ.লয়া গিয়াছে । ফতেহ- 
গড়ের এক জন সাহেব দিবিলিয়ানের আয়া, তরখারর আঘাতে ক্ষতবিক্ষত 
হইয়াছিল, তথাপি উক্ত পিবিপিয়ানের শিশু সন্তানকে উন্লেজিত সিপাহীদিগের 
হত্তে সমর্পণ করে দাই । পাটনর মুনণমানদিগের প্রতি কর্তৃপক্ষ যখন সন্দিগ্ধ 
হইয়। উঠেন, তথন পটার নিকটবর্তী স্থানের শাহ কুতবউদ্দীন ন।মক এক জন 
সন্ান্ত মুনলমান গবণমেন্টের পক্ষমর্থনে উদ্দানীন থাকেন নাই। ইনি আপনাহ 
এক দল অশ্বারোহী সৈম্ত গবর্ণমেন্টের অধীনে রাখিবার প্রস্তাব করিয়া 
ছিলেন।? মানভূমে গোলযোগ ঘটিলে পঞ্চকোটের জমিদার তর স্থানে শান্তি- 


ঈ. 73077182911; 080. ০০97472%5 01109161 27%% 6116 517287215০7 77/426 
17/67%) ৫৮%282164 4722 046 9০/48/6070 7857-58, /. 246-747, 

54226766725 ০7 12140217294) ৫০, 2 59. 

1:127212587507, 42685 295 28577 11957 /% 21262 54057018165 ৪০, ঠ, 32. 


২৯৬ সিপাহীযুদ্ধের ইতিহাস। 


স্বাপনের জন্য ৭০ জন সওয়ার ও কতিপয় পিপাহী দিয়া, গবর্ণমেন্টের সাহাষ্য 
করেন।* মন্য এক জন রাজ আপনার লোক দ্বারা সিংহভূমের ধনাগার রক্ষা 
করেন । এই সময়ে ছোটনাগপুরবিভাগের এক জন রাজা যে কার্য করেন, 
তাহাতে তীয় অপূর্ব রাজভক্কি পরিবাক্ত হয়। ইনি চৌদ্দ বৎসর কাল হাঁজারী- 
বাগে কারারুদ্ধ ছিলেন । উত্তেজিত সিপাহীগণ যণন হাজারীবাগের কয়েদীদিগকে 
বিমুক্ত করে, তখন ইনিও সেই সঙ্গে মুক্তিলাভ করেন ৷ কিন্তু মুক্তিদাতাদিগের 
পক্ষসমর্থনে ইহার আগ্রহ হয় নাই। ইনি আবাপবাটীতে যাইয়া, ৮০* লোক 
সংগ্রহ করেন, এবং সিপাহীগণ যখন পুরুলিয়ার ধনাগারলুনে উদ্ভত হয়, 
তখন তাহাদিগকে নিরস্ত করিয়া, টঞ্ত ধশাগারের ১ লক্ষ ৮ হাজার টাকা রক্ষা 
করেন।। বাঙ্গালার পুন্র্যাংশে সিপাহাগণ গবণমেণ্টের বিরুদ্ধে যুদ্ধে উদ্যত 
হইলে, অনেক বাঙ্গলী ইংরেজাদগের প্রতি এইকপ সমবেদনার পারচয় 
দেন। ত্রিপুরার যখন গ্োলষোগ ঘটে, তখন তত্রতা জজ ও অপরাপর গ্রীষ্ 
ধর্মাবলম্বীর পরিবারবর্গ বংবীলে।চন মিত্র নামক এক জন সন্ত্রান্ত বাঙ্গালীর 
আশ্রয় গ্রহণ করেন) আশ্রয়দাত। আহাধ্য (দক, ইহাদের তৃপ্তি সাধন 
করেন। শাহার যনে চল্লিশ জন বরকন্দাজ ইহাদের রক্ষক হয়। তিনি 
শেষে ই'হার্দিগকে ঢাকায় পাঠাইয়া দেন।$ চট্টগ্রামের গোলযোগের সংবাদ 
নোয়াখাপণে পহাছলে তত্রত মাজঠেঁট সাহেব পাইকপাড়ার রাঞ্জ। 'প্রতাপচন্ত্র 
সিংহ ও ঈশ্বরচন্দ্র সিংহের ভুলুয়াপরগণার কাছারিতে ধাইয়া, তত্রত্য নায়েব 
যশোদাকৃমার পাইনকে্লাঠিয়াল সংগ্রহ করিতে আদেশ দেন। নায়েব এক 
দিনে পাঁচ শত লাঠিয়াণ সংগ্রহ করিয়া দিয়ান্িলেন ' শ এতদ্যতীত মৈমন- 
সিংহের আনন্দকিশোর রায়, ঢাকার আবগল গণি প্রড়তি পুর্নবাঙ্গালার 
অনেক জমিদার এ* বিপন্নকালে গবর্ণমেন্টের যথোচিত সাগাধ্য করিযাছেন। 
এক জন কুকিসর্দীর গবর্ণমেণ্টের পক্ষ অবলম্বনপুর্ববক সিপাহীদিগকে 


কাছাড়ের জঙ্গলে আক্রমণ করিতে? ক্রটি করে নাই ।$ বলগদেশের 
প1560128567:25 ০) 2/21%,4780761760 ৩০, ঠ. 32. 
17/21512700%) 44/6£56 22) :7857) 109664 £% 116 56616770765 ড৩, 327 
11711775748 10608716672) 28585127262 66 26151427167:5 01 12:26 
72211 6০. 2. 748. 
থা 1612) £. 449. 
ও 17517571405) 2687/670/ 5) 858, নি 277 2116 52£6726%5 &6. 16,261. 


ভারতবাসীদিগের রাজভক্তি ২৯৭ 


৩২গণিত পদাতিদলের অধিনায়ক লেফটেনেণ্ট রেণি কেবল এতর্দেশীয়- 
দিগের অপরিদীম দয়ায় 9 দৌজন্ডে উপস্থিত সঙ্গট হইতে মুক্তিলাঁত করেন। 
তাহার দলের দুইজন হাবিলদার দরিয়। সিংহ ও ঠাকুর দোবে একখানি ডুলী 
ভাঁড় করিয়া আনে, এবং উহাতে তাহাদের চন্গুৎশক্তিরহিত, অবসন্ন অধি- 
নায়ককে স্থাপন কিয়া, নিরাপদ স্থানে লইয়া যায়। ভাগলপুরের অধিবাসি- 
গণ আপনাদের মধ্যে চদা করিয়া এই ছুই জন বিশ্বস্ত হাবিলদ/রকে পারি- 
তোধিক স্বরূপ ৮**২ শত টাকা দান করেন। 

জর্জ গ্রাণ্ট নামক এক জন ইংরেজ দুই দি অনাহারে ছিলেন। তৃতীয় 
দিনে তিনি একটি পল্লীতে স্টপন্থিত হয়েন ৷ পর্পীবাসিগণ খৈ, মুড়ি ও দুগ্ধ 
দয়া, স্টাহার ক্ষ্ধাশান্তি করে। তিনি ই গঞ্গাতে মাপনার খিদ্‌মদ্গারের 
সন্ধনন পাইয়া, ভাহাকে অ'নয়ন করেন খিদ্মদ্গার কাল বিলম্ব না করিয়া, 
একখানি ডুপী লইয়া আইসে। গ্রাস্টের চপিবার শক্তি ছিল না। তাহার 
পদতল হইতে একণও্ড মাংস টানা 1গকাছিল। ঠাহার পরিচ্ছদ, প'দুক! 
প্রডীতি ভশ্মীভূত হইয়! গিয়াছিল। ভীখ্‌র উৎকৃষ্ট বাহন অঙ্ক ও হস্তী অধি- 
কারচ্যুত হইয়াছিল। কেবল রাব্রকালীন অপচ্ছদম ত্র তাহার সম্বল ছিল। 
তিনি এই অবস্থায় থিদ্মদ্গারের সাহ'যাগাঁ হয়েন। বিধন্ত খির্মদ্গার 
তাহাকে বন্বাচ্ছাদিত ডুলীতে ছ্থাপন করে, এবং লোকের নিকটে আপনার 
স্ত্রীকে লইয়া যাইতেছে, এইবপ ভ।ণ করিয়া, নিরাপদ স্থানে উপনীত হয় :* 
বাঙ্গালার এক জন বহুদর্শী হিন্দু এইরূপ অনেক দৃষ্টান্ত সংগ্রহ করিয়া গিয়া- 
ছেন।1 সে সময়ে ভারউব।পিগণ গবর্ণমেন্টের বিপন্তি নিবারণে যথাধক্তি চেষ্টা 
করিয়ছে। ইংরেজ ভারতবর্ধের যেস্থানে বিপন্ন হইয়াছেন, সেই স্থানেই সবাশয 
ভারতবায়গণ তীহাঁদের উদ্ধারসাধনে অগ্রদর হইয়াছে । সেই সময়ের 
ইংরেজী সংবাদপরসমূহ তারতবামীদিগের এইরূপ সদশয়তার কথায় পরিপূর্ণ 
রহিয়াছে। ফশতঃ উপস্থিত বিপ্রব সিপাখীদলেই আবদ্ধ রহিয়াছিল। উচ্চ 


& 177151151,/107, 0০4984% 23, 1957, 21/916% 17 4116 10167716715 9/ 29256 


1706118 ৯০, %, 445. 
11116170165 07 6116 2৫916 ০৮ ১/০£০)7/০11১ ০) ১ 01120/112/21), 13) &1127:28. 


২১৮ সিপাহীযুদ্ধের ইতিহাঁস। 


শ্রেণীর যে সকল বাক্তি গবর্ণমেণ্টের বিচারে আপনাদ্দিগকে ক্ষতিগ্রস্ত মনে 
করিয়াছিলেন, তাহাদের কেহ কেহ সিপাহীদিগের সহায় হইয়াছিলেন। ঘটনা - 
চক্রে বাধ্য হইয়াও, কেহ কেহ গবর্ণমেন্টের বিপক্ষতাটরণ করিয়াছিলেন। 
নিয়শ্রেণীর যে সকল লোক অর্থকামুক, বিলুগঠনপ্রিরর ও পরম্বাপহারক, তাহ।রা 
বিপ্লবের বিস্তার করা 'মাপনাদের সুবিধ।জন্ক মনে করিয়াছিল। কিন্তু সমগ্র 
ভারতবাপী বিপ্লবে উন্মত্ত হয় নাই; বিশেষতঃ সুশিক্ষিত ভা'রতবাপী কোন 
অংশে উহার সংঅ্রবে থাকেন নাই। এক জন সদাশয় ইংরেজ (শ্রীযুত এ. ও, 
হিউম্‌ সাহেব) এই বিপ্লবের পূর্ধে ও পরে উত্তরপশ্চিম প্রদেশে রাজকীয় 
কর্মে নিয়োজিত ছিলেন। তিনি এ সব্বন্ধে সবিশেষ অনুসন্ধানের পর নির্দেশ 
করিয়াছেন ণে, কসাই প্রভৃতি নিয়শ্রেণীর মুগলমান দিল্লীর ভূপতির আধিপত্য 
পুনঃ প্রতিষ্ঠিত হইল মনে করিয়া, নিঃসনেহছ এ প্রচীন মুসলমানরাজধানীর 
অভিমুখে ধাবিত হইয়াছিল; যে নকল জাতি গব!দির অপহরণে ব্যাপৃত থাকে, 
তৎসমুদয়ের মধো কেহ কেহ নিঃসন্দেহে আমাদের বিরোধী হইয়া উঠিয়াছিল; 
যে সকল ভূম্বামী গবর্ণমেণ্টের বিচারে ক্ষতিগ্রস্ত হইইয়াছিলেন, অথব! তাহাদের 
বিষরে অন্তায় বিচার হইয়াছে বলিয়া মনে করিয়াছিলেন, তাহাদের কেহ 
কেহ নিঃসন্দেহ আম'দের বিপক্ষতাচিরণ করিয়াছিলেন? কিন্ত সমগ্র ভারতবর্ষের 
অধিবাসীদিগের শতকরা এক জন? নিরতিশয় বিপন্তির সময়ে ব্রিটিশ শ।সনের 
বা ইউরোপীয়দিগের বিরোধী হয় নাই1% * * ভারতের অধিবাসীর 
হিসাবে ইহা কেবল সৈনিকদলের সমুখানমাত্র বলিতে হয়। যে সকল তৃপতি 
মিত্র রাজ! এবং মন্তান্ত ভূম্বামিগণ আমাদের হস্তে অন্তায়দূপে ক্ষতিগ্রস্ত 
হইয়াছিলেন, বিপ্লব উপস্থিত হইলে, £াহার। আমাদের বিরোধী হইয়াছিলেন 
বটে, কিন্ত নিতান্ত দুখটনার সময়েও জনসাধারণ সাক্ষাৎ বা পরম্পরা সম্বন্ধে 
আমাদের পক্ষে ছিল। ইংলগ্ডের যে বিপদ এবং ছূর্গতি তাহার নিজের অল্ঞানতা 
এবং অন্তায়ে ঘটিয়াছিল সেই বিপদ ও দুর্গতির সনয়ে ভারতবাসিগণ ইংলগ্ডের 
পার্থ দণ্ডায়মান রহিয়াছিল। ইংলগড যে, ভারতবর্ষের অধিবাসীদিগের নিকটে 
অপরিনেয় কৃতজ্ঞতাণে আবদ্ধ আছেন, ইহা তঁ!হাঁর মনে রাখ! উচিত।* অন্ত 


+174012) 29464 17 £/62 47722 11211071, 4171 27) 1896, 


ভারতবাসীদিগের রাজভক্তি ২৯৯ 


এক জন দূরদর্শী ইংরেজ (রাসেল সাহেব ) উপস্থিত যুদ্ধের স্থল হইতে যে সকল 
পত্র বিলাতের টাইম্দ্নামক গ্রাসিন্ধ সংবাদপত্রে গ্রেরণ করেন, তৎসমুদয়ের 
এক খানিতে উল্লেখ করিয়াছিলেন বে, সেকেন্দর শাহ যেমন ভীহার ভারতবাসী 
সহযোগীদিগের সাহায্যে মহারাজ পুরুকে পরাজিত করিয়াছিলেন, ব্রিউটশ গবর্ণ- 
মেণ্টও সেইরূপ হিন্দু ও মুদলমনদিগের সাহানো হিন্দু ও মুসলমানদিগের 
সহিত যুন্ধ কিতেছিলেন। কোন ইউরোপীয় বা অন্য গবর্ণমেন্ট ভারতবাসী- 
দিগের সহকারিতা ও সাহায্য ব্যতিরেকে ভারতবর্ষ শাসন করিতে পারেন না ।* 
ধাহারা অপক্ষপাতে উপস্থিত যুদ্ধের ইতিহা'নপর্য্ালোচনা করিয়াছেন, তাহারা 
নিঃদন্দেহ এই সকল উক্তির যাথার্থ্য স্বীকার করিবেন । 

এই প্রসঙ্গে আর একটি কথা! বলা আবশ্তক . ধাঁহারা এই সময়ের ভারতের 
ইতিহাস মনোযোগদহকারে পাঠ করিবেন, তাহারা! বুঝিতে পারিবেন যে, লর্ড 
কানিউ কিরূপ গোলযোগে পড়িয়।ছিলেন । এক দিকে উদ্বান্ত সিপাহীগণ গবর্ণ- 
মেপ্টের বিরুদ্ধে অস্্ধারণ করিয়াছিল, অপর দ্দিকে উত্তেজিত ইউরোপীক়্গণ 
ভারতবাপীর শোণিতপ!তে দৃঢ় গ্রতিক্র হইয়াছিল। এইরূপ সঙ্কটকালে মান্য 
প্রায়ই দিশাহারা হইয়া পড়ে, এবং হয় ত অগরের উত্তেজনায় অধীর হইয়া 
স্টায়ান্থুমো'দত পথ পরিত্যাগ করে । কিন্তু লর্ড কানিঙের প্ররূতি কোনরূপ 
অধীরতা বা কোনরূপ অন্তায় জ্াটরণে কলুষিত হয় নাই। লঙ কানিড ধর্মানু- 
সারে যাহাদের পালনকার্পে; নিয়ে!জিত হইয়াছিলেন, হিংসাপর লোকেক হস্ত 
হইতে তাহাদিগকে রক্ষা কর।ই তাহার গ্রধ।ন উদ্দেন্ত ছিপ। তিনি স্থদেশীয় 
দ্রিগের নিকটে তিরস্কৃত হইয়াছিলেন, কিন্তু ইহ।তে তাহার ধীরতা৷ বিচলিত হয় 
নাই। তিনি স্বদেশীয়গণের ধিক্কারের পাত্র হইয়! উঠিয়ছিলেন, কিন্তু ইহাতেও 
তাহার প্রশাস্তভাবের ব্যতায় হয় নাই। ঠিনি স্দেনীয়দিগের নিন্দা ও বিজ্ঞপের 
বিষযীহূত হইয়াছিলেন, কিন্তু ইহাতেও তাহার প্রসন্নতার হানি দেখা যায় নাই। 
তিনি সর্নদা গ্রাশাস্তভ।বে, ধীরত! ও '্রসঙ্নতাপহধারে আপশার কর্তবাপালন 
করিক্নাছেন। তিনি যখন মুদ্রণশীসনী ব্যবস্থা বিধিবদ্ধ করেন, তখন ইংরেজী 
সংবাদপত্রসমূহকে এ ব্যবস্থার বহির্ত করেন নাই। এনন্ত অদমদর্শা 


%1512%6)6715 ০/ 150112/2 1161110 ত.?, 2১ 


৩০৩ সিপাহীযুদ্ধের ইতিহাস 


সথদেশীয়গণ তাহার প্রতি নিরতিশয় বিরক্ত হয়েন। এক জন ইংরেজ খ্ীতি- 
হাদিক এ সম্বপ্ধে পিথিয়াছেন-_-“ইউরোপীয় সংবাদপত্রসমূহেক্ মুখ বন্ধ করিয়।, 
গবর্ণমেন্ট নিঃসন্দেহ ভ্রমে পতিত হইয়াছিলেন।”* এই গ্রতিহাসিক কেবল 
এতদদেশীয় সংবাদপত্রের উপর জাতক্রোধ হইয়াছিলেন। ম্মুতরাং কেবল 
এতদেশীয় সংবাদপত্রের বাক্রোধ করাই তাহার মতে সঙ্গত ছিল। তিনি 
এক স্থলে এই ভাবে উল্লেখ করিয়াছেন,_“"এতদেশীয় সংবাদপত্রের মধ 
বাঙগাণার সংবাদপত্র সুশিক্ষিত ব্যক্তিদিগের গ্রতিনিধত্ব করে। এই মকল 
ব্যক্তি অস্তব্যবহারে অনভিজ্ঞ। যদি র:জা ্বপ্রধান হয়, তাহা হইলে ইহারাই 
কেবল আপনাদের দেশ শাসন করিতে সমর্থ । সম্ভবত: বাঙ্গালীরই বিশ্বাস 
জন্দিয়াছিল যে, ই'রেজের রাঙত্ব অণনারিত হইলে, তাহাদের অবস্থার সবিশেষ 
উন্নতি হইবে । আমরা যে, শেষে এই বিপ্লবের নিবারণে কৃত কাঁ্য হইব, তৎ. 
সন্থদ্ধে ইহাদের অনেকে অন্দিহান হইয়াছিল । রণ যাখাই হউক না কেন, 
ইহ! শ্বীকাঁর করিতে হইবে যে, মিরাটের বিপ্লবের সংবাদ যে সময়ে কলিকাতায় 
উপস্থিত হয়, সেই সময় হইতেই এতদেদীর সংবাদপত্রের সুর পরিবর্তিত হইয়া 
উঠে। এই সমর হইতে উত্ত ধংবাদপএলমূহ গবর্ণমেন্টের বিরুদ্ধ পক্ষ অবলম্বন 
করে। বিগ্লাধকারাদিগের রী যে, ইহাদের সমবেদনা আছে, তাহার 
নিদর্শন স্পইতঃ লর্ষিত হয়।”া মমদশী ব্যক্তিগণ এই টক্তির সভাভাসম্বন্ধে 
সন্দিহান হইবেন। যাহার লেখনীমুখ হইতে এইরূপ বিদ্যেময় কথা বহির্গত 
হইয়াছে, তিনিও দৃষ্টান্তণ্বা প্রমাণ দার। আপনার টর্ভির সমর্থন করেন নাই। 
বাঙ্গালী নিসেদেহ সুশিক্ষিত এবং রাগ্যশাসনসংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ। কিন্তু 
বাঙ্গালী কখনও রাজভপ্ভিশুগ্ঠ নহে সুশিক্ষিত বাঙ্গালা উপস্থিত যুদ্ধে ব্রিটশ 
সৈগ্ঠের জম্নলাভে নির্তিশর সন্ত্বেেধ প্রকাশ করিয়াছে দিল্লী যখন পুনরধিকৃত 
হয়, তখন বাঙ্গালার অধিবাসিগণ গ্রকান্ত যভায় সমবেত হুইয়!. উল্লাস প্রকাশ 
করিতে বিমুখ হয় ন।ই। লর্ড কানিঙের মমদশিনী নীতিতে পুণকিত হইয়া 
বাঙ্গালা, বিহার ও উড়িয্যার বহুপংখা অধিঝ।সী গ্রক।শ্ত সভায় গবর্ণমেণ্টের 


*:1£01/65071) £7716072 7/2861)10, 1794, , 0, 24, 
1 /6£0. 7791 1,251 18 


ভারতবাসীদিগের রাজভক্তি ৩০১ 


প্রতি আপনাদের কৃতজ্ঞত। প্রকাশ করিতে ক্রুটি করেন নাই।* সুশিক্ষিত, 
সন্ান্ত ও গ্রভূতশক্কিশালী বাঙ্গালীর যত্তে এইরূপ সভার অধিবেশন হুইয়া- 
ছিল। ফলতঃ বাঙ্গালী কখনও আপনাদের রাজভক্তি কলঙ্কিত করিতে; 
উদ্যত হয় নাই। বাঙ্গাণীর সংবাদপত্র৪ উপস্থিত বিপ্লবে গবর্ণমেণ্টের বিরুদ্ধা- 
চরণ করে নাই। ইংরেজের রাজত্ব বিপর্যস্ত হয়, বাঙ্গালীর সংবাদপত্রে কথনও 
এরূপ ভাব পরিব্যক্ত হয় নাই। বাগ্গালী সম্পাদক এসময়ে গবর্ণমেন্টের 
শুভানুধায়ী ছিলেন। নিরীহ ভারতবাঁপীর শোণিতে ভারতৎর্য কলগ্ষিত না 
হয়, ইহা বাঙ্গ।লী সম্পাদকের একান্ত ইচ্ছা ছিপ। একজন তেজন্বী বাঙ্গালী 
সম্পাদ ক হিংস।শীল ইংরেজের নরহত]ার বিপক্ষে লেখনী চালন। করিয়া, গবর্ণ- 
মেণ্টকে সছুপদেণ দিতে বিমুখ হয়েন নাই। বাঙ্গালীর হিপুপ্রেটিয়ট হইতে 
গবর্ণমেণ্ট এসময়ে যেরূপ উপকার পাইয়ছেন, বোধ হয়, কোন ই'রেলী 
সংবাদপত্র হইতে সেপ উপকার প্রাপ্ত হরেন নাই। হরি“চন্্র মুখোপাধ]ায়ের 
রাজভক্তি ও সসাহসের পরিচয় পাইয়া, লর্ড কানিউ এরূপ সন্থ হইয়ছিলেন 
যে, ঠিনি ওৎমুক্যপহকারে তীহার সম্পাদিত সংবাদপত্র পাঠ করিতেন । 
যখন ইংরেজী সংবাদপত্র দুর্ঘিমমীয় গ্রতিহিংসার তৃপ্রিসাধন করিতে ন| পারিয়া, 
তারস্বরে গবর্ণমেণ্টের নিন্দাঘে'ঘণা করিতেছিল, তখন বাঙ্গালী স:বাদপত্রই 
গবর্ণমেন্টের পক্ষনমর্যনে অগ্রদর হইয়/ছিল। খাঙ্গলার মন্পদককুল উত্তেজিত 
ইংরেজের অনুচিত হিংসার গতিরোধে ছগ্ভত থাকাতেই বোধ হয়, পৃবেবোক্ত 
এতিহাসিকের নিকটে নিন্দিত হইয়াছেন। কিন্তু অগ্ত এক জন দুরদর্ণা 
ইংরেজ এঁতিহ।পিক বাঙ্গালী সপ্পাদক্দিগকে ধীর প্রক্কতি ও দুরদশী বণিয়া, 
উল্লেখ ক:রয়া গিয়াছেন। যিনি এইরূপ ধারতাপন্পন্ন, এইপঁপ রাজভক্ত, 
এইরূপ সুশিক্ষিত বাঞ্চিদিগকে কলঙ্কিত করিতে চেষ্টা করেন, ঠাহার -গ্রকৃতি 
কিরূপ বদ্ধেষভাবে কসুষিত, এবং সগ্ধদয়তা ও সমবেদনার এভাবে কিরূপ 
[বিকৃত তাহ। সহ্গদয়গণ (ববেচন| করিবেন । 

লর্ড কানিঙ যে, মুদ্রণশ।সনীব্যবস্থ র প্রচান্নকালে, ইংরেজী ও এতন্দেশীয় 


* পরিশিষ্টে মূল নিবেদনপত্র ও গবর্ণমেন্টের উত্তর মুক্তিত হইল। 
1 উপস্থিত গ্রন্থের ১৫৫ পৃষ্ঠ! দেখ। 


৩০২ সিপাহীযুদ্ধের ইতিহাম। 


ভাষার সংবাদপত্ত্রেরে মধ্যে কোনরূপ পার্থক্য করেন নাই, তাহাতে ঘদীয় 
প্রগাঢ় সমদর্শিতায়ই পরিচয় পাওয়া যাঁয়। তিনি মন্ত্রণাগৃহে উক্ত ব্যবস্থা! বিধিবদ্ধ 
করিবার সময়ে এই ভাবে বলিয়।ছিলেন, --"আমি ভারতবর্ষীয় ভাষার সংবাদপত্র 
সম্বন্ধে যাহ! বলিলাম, ইউরোপীয় ভাষার সংবাদপত্রের প্রতি তাহার প্রয়োগ 
করিতেছি না। কিন্তু উপস্থিত বিপ্লবের ন্যায় বিপদ্দের সময়ে যখন অনিষ্টকর 
বিষয়ের নিবারণ কর! যাইতেছে, তখন আমি একটির সহিত অপরটির পারথ্থক্য- 
সাধনের কোন যুক্তিসিন্ধ কারণ দেখিতে পাই না। রা'জভক্তি ও তীক্ষ বুদ্ধির 
জন্ত আমি সন্তোষসহকারে ইউরোপীয় ভাষায় সংবাদপত্রপরিচালকদিগের 
প্রশংসা করিতেছি। কিন্তু সরলভাবে বাধ্য হুইয়, আমি ইহাও বলিতেছি 
যে, তাহাদের পরিচালিত কোন কোন সংবাদপত্রে এরূপ রচনা আমার দৃষ্টি- 
পথবন্তী হইয়াছে যে, ইউরোপীয় পাঠকদ্দিগের হিলাৰে উহা! হইতে কোনও 
রূপে অনিষ্টের উৎপত্তি না হইলেও, উহা! তারতবাসীদিগের শ্রুতি প্রবিষ্ট 
হইলে; ঘোরতর অনিষ্ট ঘটিতে পারে। আমি স্যায়ানুসরে ইউরোপীয় এবং 
এতন্দেনীয়দিগের প্রচারিত সংবাদ প্রত্রাদ্দির মধ্যে কোনরূপ পার্থকাবিধানের 
কারণ দেখিতে পাই না” * এইরূপ যুক্তির বশবন্ত! হইয়া, মহামতি লর্ড কানিঙ 
এতদেণীর় ও ইউরোপীপ্নদিগকে একবিধ নিয়মে আবদ্ধ করিয়াছিলেন। 
এজন্য তাঁহার অসমদর্শী শ্বদেনীয়গণ তাহাকে যাহাই বলুন না কেন, স্তায়ের 
দ্বারে তিনি উদ্দার প্রন্কৃতি মহাপুরুষ বলিয়া সন্মানিত হইবেন। উপাস্থত 
বিপ্লবের সময়ে ইংরেজ সংবাদপত্র সংযতভাবে থাকিলে, গবর্ণমেন্ট প্রথমেই 
ফে,গ. অব ইত্ডিস্নাকে মুদ্রণশাসনী ব্যবস্থার অধীন করিতে চাহিতেন না। 
ফলতঃ, ভারতবর্ধীয়দিগের জনিষ্টনাধনে উত্তেজনাপর স্বদ্দেশীয়দিগকে প্রশ্রয় না 
দেওয়াতেই, লর্ড ক।নিঙ তাহাদের নিন্দা ও ধিকারের পাত্র হইপাছিলেন। 
এইরূপ নিন্দা ও ধিকারের মধ্যেও তিনি যে, শাস্তভাবে ও সমীচীনতাসহকারে 
কার্ধ; করিয়াছিলেন, ইহাই তাঁহার বথোচিত প্রশংসার বিষয়। এইরূপ 
প্রশংসনীয় মহাপুরুষ ঈদৃশ সঙ্কটকালে ভারতবর্ষের শাসনকার্ধ্যে নিয়োজিত 
ন! হইলেও বোধ হয়, সিপাহীধুদ্ধের ইতিহাস রূপান্তরিত হুইয়৷ যাইত। 


ক.112116507) 17৫72 1৫61470ৎ 7০0. 4,165 29-201 20661 


পরিশিষ্ট । 


শা তক০- 
হান দ। 1310৭ 01112257070 82555, 
০ 
785 1২101727 [10937818 0131২100519 লুবৈ ৬19০0 0)1 ০8 10 
(09617/01- 067/6/0/ 7 17010) ৫৫, 6০৫, 

খা 1,0৮১---৬/৩, (109 0100615181790 1২9081)9, 76127100615) 08100910919, 
116701)21)19, 2100 01109139019 01 1108 1010৬11)06 ০01 1361)291) 19105 0109 
68111951 01)1001671100) 01) 0176 1612৮177001 1)911)1, (00919৮7০901 1,07051010) 
11) 00018011 001 $1107996 001)0120012010109 088 1115 9512109] 811006995 17101) 
1995 20061)060 017০ 13110191) 91005) 001)091 0110017050215059 01)0718119190 11) 
(109 21015515 01131101591 170018. 

156 99119119006) 01 13116151 50101511780 ৬/25 09115109100 (০0 173 
10691 001)1)151510 66060 ৪, 00))0707 20০0,%1)618 011৮০ 1609, 19৬ 111-118118- 
60 12012110159 90217758006 [0161001)06126116 91)0 /511-00011)1)00 10109 
10101) £519195610650 0119 10001 190০7 01) 0109 [১1915 01 0153567, 30. 
৬/1)911)6] 009 10200010909) 01 01১9 10169817501: 0106 208.8016006 ০01 01021 201)1০৬৩- 
1)9730 916 1016 06999111765 ০01 20100180107) 1995 1990 060 0991 09/91- 
13011700107 1)15101, 

্ব০ ৫1091611090 01087919077) 17066], 081) 5151) 89 00 1179 16081060119 
06 10911)1, 0105 4509119 01 11010 1186 15০610]7 0561) 00101191160 10: £৩)৪- 
[2] 10001109000, 00006 009 0106 ০91১91)19 01 101710011)6 2 )0017761/ 00 
01১6 901600 6%91 0০00966৫ 101 % 72)010)61)6 01 0136 51660) 760001101 01 
[0611 790 50779 11015 10015815176 0011) 17855 10661) 0616 0) 01)05০ 10 
1009৬ 070৮ ০1] (01101515023 01১6 191809 101) (159 17011010185 ০06 217 
810 ০9০০0000190 0 ৬1790 21 100106056 10089006706 08610, 10096 7610191) 
81010799110 ৪5 5%:০119৫ 109 0005 01000991097 01080 1650100107)5 09০10111706, 
৪190 9000910621)069 %/10]) 006 21৮ 01 81) 10101 0069 1780 50901760 0) 
10106 09175171610 00951210005 [1010 10101) 01550 10801092561) 15০91150,. 734 
(1515 ০082 199 170 001690101 0£ 1176 20091190101 ৬10 ৬1101 076 ০11] 11] 
19811) 07 109 8 1)800151 01 13)1 0106 8100005 01715 1089 19618 201)1990, 
৮10) 2 01151 0651100১510) 006 111001660 195991069/ ৪1705 10191090160 (0: 


৩০৩৪ পরিশিষ্ট 


€31091)0) 2001090,--91)0 91010 01900012661751505 211587)6 07012) 1105 0). 
1)691010111655 01 (105 582,500) 0090 5616 21] ০0৮ ০0৮০11)9117)11)6, 

9001) ৪. 17650] 01506750001) ০11০010091210069) 11681 00010 1099 10661 
1)01050 (01. 001৮ 0101 055 61] 010101)060 00106091)02 01 10185 1197113, 
10570108117 0609190, (০9 (03 $67106 ০1 01১61 00007) 2134 5051217160 1১7 ৪ 


961)56 01136110100 ৪) 12001771687018 070659, 

[391)0911) 18180018 11017 076 906179 01 01)9 010(2065) ত1)101 102৬০ ৫9100- 
৫1১০0 1176 89150 01 0179 1270) 21) (21151917904 (1981 16101901018 101 49111) 
(01 ৮1010) 09 00819 5010191) 810 0706 [918-0171))91)0) আও 1১79 06116 
5110919 ০091)১০918191% (101) (175 191300101) (0020 11213610051 21061 01515 
1)75 15017 100 015110121)06) 1500 661) 8 57070190011 06 01526001017 700 
(1)91) 01) (1) 00180191) 1000 1)601)10 1)29 100211)1511)60 11)80 10)8100 204 
(1০0৬0010700 1100 1311051) (0৮811)1001)1) উ1)100) 160 0176111 210951015 00 17911) 
2190 25 9185 11)0% 09210 10 £0111916, (178 17157) 25061706190) ০1019 
1১০০1. 

0461 000 0)5091100 10)11002)06 01 01780 (30৬911)1))61)0) 039 00012, 
(101) 01 0172 00)01017 1): 1110199980১ 115 911001105 1)85 2%6517060+ 560- 
1160 1759 0562) 21119 16 2110 10710065110) 800 11১6 ৮2106 01 1910১ 1১011) 
2 01) 12105116105 81)0 177 0106 100091101 1789 13961) ৮61 ০0109106181)17 
€1)1)2)000, 

50101), 110690, 1795 19661) (179 ০০৪0061)09 01 (78 [9201016 0১100£08 
1351)08] 11) 075 96001100010) 130105181919) 0096 07559 061)6005 109%9 
6০0 01) [77013531$017, ৪৮৫1 00171776 0751751610৮ 01 07 01500108065 
2100 91211051002 1)779 10752116011) 005 010-০5010, 10105117068, 

১০1)911)]0 01 ১)5 1)61)6005 01)69 10259 ৩1)109)0 00)001 13110151) 20101015- 
(1901010. 07970601010 50010 1706 10110 ০01015117 59/17)09800159 10 079 
910)1991128911)6 00510101711) 10101) 00611 [01615 1020 50006111) 10691 
[19060 270 511)00131% 102)8 101 01) 509907 91)0 210119 16 59081011518" 
11761) 011371015)) 50091017080) 10) 0175: 0150917905৫ 013111913৯9 6101161) 
1020 11)6) 1401011060 (1)617 111576519 101) 11)059 0£ 01)610 1২001519 009 
07611201555 01 0361)021) 1060) 010)61)) 2130 ০0110191)5 10255 10) 5৬617 0816 
01 076 5067)6 ০1179 71703017165) 09662680956 (0 0115 52105 18170001970 
(16560 10) 006 52109 01906100) 10101) 01)9 00001566178 8700 00617 10157 
80190. ০0181717762. 10999 015012)60 (92105 005 71105) 1001 00917 
16201), 

ড/))116 ০ 15516% ৬100) 6%81021107 005 06106205001 ০00101101৮6 9 


পরিশিষ্ট ৩০৫ 


17765 1025০ 06116017010) 1011611 00101700101) 111) 2180. 50590109851 201)71)06 
(০ 06 1311051) 0০৬61, 2100 10116 ০. 00081910125 700৮ 1,01051)11) 178 
000011 0 178 5000859 ০01 01)6 131710191) 81015 26911090006 12700177009 
$0101617, 210 00 00০ 1)91)1)9 19009196500 1১66015 10501 006 68117 15560196018 
0 02000011100, ৩ 02101001091] 00 21৮67 210. চা10) 710 1559 580150900100), 
(০ 0৪ 20110)1507911৬6 21)111065 ভা1)101) 1189 001)9001001001319 29155 0015 
[02110 01 70110 10109151115 0215617 2170. ভা1)101) 10252 1000690 10967) 1011) 
৪0481 (০ 101)6 011515, ০ 5০০9০911720 (1) 01919810506 01১2 5619051১968) 
01901780017 631১1131650) 0021) 7091 1:01 051)1]) 0010 17092501165) ৬11] ০0831 
10165516100 2180 91)9100, (0 00010 1610009106061)05 01 13710151) (00195, 3 
ত০]] 07৮ 0009 0910110010117107199103750199 2130. 031367)001)0199 01 076 
13710151) 010135 85 (01) 005 62090100) 00600101501) 601)5 00) 105 ৪. 
(0 ৪ ড1)011) 0176161)0 91)1)616 01 01091119105, 2100 00 1095161) 07617) [0 [079 
01500001১9৫ 0190101৭, 

1101) 18102,510165 2. 0109 25901600106 10110 01 005 90667 £5(012.0018 
০0129001111) 0019000000৮ 07955 (51011001195, 13001000 57015760 101) 
(1,550 1)191)9061/0 81৮813198৩5, ১010) 1,01081011) 0080৩ 30001) 10107201859 
€)£ 01001006015 01196 ৬০16 ড10101 7000] 11005001809 1050 20 0109 000706180 
85 10 61)5210 01)0 16100010978 01 1৩ 90107210910 27017017170 7১0100 ০1 
(1)5 10110155615, 10176 919 01১০ 201521 91 97) ০00১109120015 [01019780106 
50000013 ড1)101) 1167 112165005 00901101067) 510 [)191)190 10 9০880. 
90 00 11019, 101 0195 19300180100 01 0015 61201911900 115 1017060 ০010- 
111101), 

[7 ০0 21035060000 0151)91 (17036 0109005 আ1)101) 1726 10079160 106 
[001111091 17011201570 101051)10) 195 100 19661) 11191517115 100 1068,510765 
10101 ৬০০1৫ 1795০ 900591659৪3 01 91000201825 11290901120 60 0011)05 01 
1699 1)9151)102011), 10183181)6) 210 00110])161)6175101), 10172509610 2 131:02))- 
[86100 0991906 101) 7001 1,07051011) 00101) ৪06০0102117 0 070151) 0008 0158,790- 
“05৫ 200. 75)6111905, 810 00 1970650% 2770 19-23506 016 1079] ৪700 ০০৪- 
01510, 4১০০০0181116175 005 6%6009159 0০0৯675 0 15815121107) ৮৪59৫ 10 
৮5000182705 1789 0851) 609010970৩0 (০ 7001)151) 0110165 01 6217 [0 200 
28085010955 2091050 09 50809 108 0০920000045 800 06০907 7 0০ ০1960. 
%15019051 00 0:981955 01658010017 2120 415109)911) 7 800 (0 81৮6 & 80৪ 
[17058 00 006 0907016 2 19709 0119 05056 70০%/015 0০10 05 ৬101060 101 
1050105 20 01501170177901019, 50 83 60 2091৫ 25 7 25 7009951016 2891775 
910)001 2170 10000910 9019)5005 0917)5 ০0180797060 অঃ) 0১৩ 01556171752 


৩৯১ 


৩০৬ পরিশিষ্ট 


[075 06 9601601) 810 (06 [9611)0020013 0 01981 10076110০01 9601'61 
(76201)615. 

০7016 85 00 00906 (১2 50010151010) 10 ০090011 ত111 7০01/9 0101 
1)2911610 001)072007150107)5 017 0076 01)11)01)080000655 ড1)101) 185 010%1)90 
006 1311051) 2১709) 2100 1006 ৮181100056 81)7635101) 06 00] 90100068109 01007) 
016 001018006 0191)18 06 0)956 51010] (8161)15 17101 10956 15017)00191)- 
60 7001 201110150201017 10 (10165 06 01)03810)0160 0101000100১ 200 17959 
121617 ০০0100160 10 01) 92050 01 00613716051) 50000116110 00656 
161075 2100 0) 16-2598172)00 0 01) [0680610] ৪700 10721. 


72 1)20 1116 101)0101 (0108, 
[৬ ].0ঘ1), 
০] 29050 00901612721 [710)001 9121)005) 
(9.) 5758508501৮ জানায় 001) 13511513098) 2170), 
[২৯1571২8015 ঘা 03571519008) 
[২5758 1৯৭০ তানিম ৯03011৮১00১ 
44770 01675, 27729117771 27 /7771647, 14956272597 2700 2/01450//7 
77106 2714/1171, 
1২151), 
1২০, 26609. 
[7102 0০1501151315/51)0 8 750, 
৩/721079 £০ 116 059/277/7107/1 0/ 7701, 


শু০ 1/7/887057 018171513 ০700 870 134 7৮170001১07 /%702)%, 
[২8157 1২৮10716881 35 750090857২5] 57 ঠা1069 5 
3417810001২ 27 9/%75. 
7907/62 £%6 171 7744777187, 1857 

তেিখপু তব, 21 01160069000 017০ 1২161) 00020190106 (05810)01- 
0561)018] 11) (001)01] 009 (19100 7০00 101 7001 5৫- 
01055 01 00178781001701012 01901 0179 5000858 ০06 007৫ 
[311651) £&1005 11) 0106 টি 0100-5৮65৫117 10109510065, 

[105 10090007 1)101) 9০০ 812 (9 (115 19186 17001 1)0 7609.00780 
[061]1)1, 15 10101) 06567560, 1106 00/611)07-0567)6121 11) 0081501] 2£1653 
৮10) 7011 10 10611651706 0726 1751) 076 01180010165 8710. 0150011201007061)৮ 07 
10101) 018101-0861)6191 11501 200 1015 00005 ৮০15 105580) 81081] ৮৩ (8119 
10050) 00611 201016551006100 1] 081] 0101) 006 20171186107) 0£ 006 0110. 


[70126 10617107606, 


পরিশিষ্ট ৩০৭ 


[015 8 101555010 (0 1 (0৬11701-059156121 11) 0০0100011 09 196 2016 10 
00101] 005 [0156 (01010000157 10781051101) 701 1)875৩ 019710190 101 
(16 [010৬1170006 13917921 12101)91, 153001)0710 015005 11619 1116 11015901- 
(81109 17253 91116150 ৮1011511006 1101]) €. [0)0010055 50101617 067010 07৩ 
1901) 01 11001151) (1001)3) 01016 1)89 19001) 1)0 015(071921/09 11) 0120 010- 
11005 7) 008 %210101650, 0006 1110956 1101015 0001015160) 21)0 (15 21031 
0)10117 [1)601)160, 01 10017, 2100 ০ 0110 0115 10101) 1017 1021 76815 
[0%901195 1100 16250 91)10 01 [91010061017 10111 0500101)01 0190905, 

1012 00৬617701-090176120 111 05901117011 160619৩৪ 101) 9192,0 52051800102 
(11৩ 021)1033100 01 0117 00100101500 1078 006 (509551101001)6 নি 01081811516 
1)8৭ 2 49917 50810 11) 103 101511311168 20170 10510901100 0700 701015৩1585, 
11 [05206১01001 2100 56011111216 ৮%161971)16 10 9101”) 01197 81৪ 5০ 00 
(11090 19110, 1116 0116 10161010951 91)101)0 /00,1)010 10101) 12101012109 1)616- 
011817 [09555510103 20001801850 ৩2101, 2700 [65])90154 50০0181 [051- 
(1005, 5০৮ 009 1161)01) 1৩810 50000 1706076505, 89 10001000119 10 0709 
06 10101 1111919) 2100 001 030 1)50011211) 012৮ 50617 191979, ৮111 00 
10011017009 52৬61 (07900, 0050106) 09110, 200 006 0010 01740218180 00 
[10181010010 1. 

[7 00101151010, 070 (0৮11007-0516181 10) 059111101]0931769 19 10 
01210] 709৮. 101 0)6 ১0171001 20৮01)06000 200 199৯1 10 00513710151 
(0৬911)010091)0 91101) 1825 01012/50 010001 200655. 

[17259 009 11020911110 1)0, ০.১ 
(১৫,) ০1551151310 0 8) 
১৫০1, /9 426 ০924. £)128৫. 


10৮৭ 11078) ) 
26 7511 9৫2, 7957. 5 


10 

'[নিন [0৮ [70৭7808 010৮1175 00908 ৬156০001০40 
0002/70- 06762 11 41410 17 00%/744 

1৮ 1.০081),---৬০, 0) 0110015121)90 1২2121)5 £612011702755 181900815, 
11510102709) 180590061)) 4110001010115055 210. 00761 7020165 01 0156 [010৮11- 
085 01 131021) 73017278100 011598) ০৪৫ 168৮6 (0 81)010801) 7001 1,01051010 
11) 0:0170001] ৮1101) 01019 9.001955 6::0015551৮6 01 007 006]) 96785 01 12110009 
(01 10076 599615] 17799511065 01 58011711 20010016019) 7০81 1,01051)11) 11) 
0081701] 51705 0151010817065 17256 10101551) ০৪11) 01)6 000০1 2170 08170581 


৩০৮ পরিশিষ্ট 


71051709901 13101651) 10019, 2190 01 ০01 20001190101) [01 017৩ 15001, 
105006৪1000 10195101)0 10101) 01081780691129 1098.50139, 

7176 01167001095 ৬1710] 199589৮ 076 00৬01000818 01 218 772101765০0 
[0৩০91121175 001511000060 25 11080 06 131051 11)019) 1011509 01706] 2100 0117 
0100)9081)065, 1) 01680 8100 ০8101018600 €0 199]. (179 11051 1)12.061560 5081063- 
[091751011), 1306 89. 0105 11100 01015) 1610 0 07096 17010061)0005 0171015 
(1080 020 0০০০ 11) 0)9 10190017001 & ০5001007715 109951110 0৬617 08115, 76 
90006958111] 00100110091 209115 011911 00 6170019 (17056 61010105160 111) 009 
099110 58061) 109 000 0005 01)00017060 70172196, 8) (09 1191)176 1119 
11010)051 001)0051)06 110 11617 7109501155, 

৬/6 0176 1001)7075181)90১ 07. 090 010 2100. 01) 000 19216 06081 000000- 
17)91) 6510612,117, 1)6৫ 192৮০ 77051 1769])60000110 00 21101101076 51101) 02159 
15 61011)1)9010211 11115 (09 006 8011111)15001010 01 10101) ৮111 1-07051010 5 
(006 1)680, 2170 51101) 09100001)06 15 1109 01011 101)09380 17 ০00. 
০0901001051] 10 105 1050069 08008010 200 15017, 

5001) 21) 53101635101) 01 07001101017 83 ৬০ 1011)0 1115 2001958 10 1১৫) 
110101)1) 00010610 01017780 0110017)5(217065, 7১0 1191)10 ০91১6 007910610 ৪৭ 
107021160 101, 9170 ৮০1), [0071191)9, 1)1090112700005, 13110 00067 81901106 
01700075021)065 ৬16 1661 1৮8 00150 0017 0901701017)61) 00 80010 0)3 0012156 
6 112৮৪ 0076. 101)85 06000)6 00101109059 01070021000 0015 18100 0091 
7001 [40109101015 80100010150801017 17985 19661) 29921180. 1)7 80000, 2100 
25581160 1)802/056 ০001 1,0105181]) 17) 0:00001] 1785 7610590 0001])112706 
10) 021001005 061581)05) 8100 10 0:62 006 10781 [901001) 01 1179 1170121) 
[01১11120107 85 191১৩7ি, ১০৪৪৪ 5০০৫ ],07091)11)1)85 01700501178 1)001511- 
[0617 0017 00010095 20211050 006 5005 81)00101)9 062] 000 101) 01501111)1- 
109.0101)) 10802,056 00017 1[:01051710 1185106 16590 (01 10100 (0106 1795 7701 
000750060 2, 700110) 01170151521 11111001010 2100 01016250017) ৮101900৩ 
2190 10911) 1)200056 50810 14010510110) 1055 00102090 00991:0107) 2)0. [0011)151)- 
18)010 10010) 105065521/ $20 10011010 1170)105, 

৬/1)85561 10779 0০ 006 17100565 002৮ 10000617060 07036 ৬10 1126 
10170 17) 00055 0009০95017)05) ৮০. 21005127210 20016106051075 10809%01 
০01 00617 150165611080025 11251116006 65060611101) 0790 069178 (9 [)7090006, 
ড/5 1126 009581৮0৮10) 10810) 17000 ড10)0016 1019015106, 006 17706352170, 
01)0067 1)90010110 10971001655, 50062৬00175 10806 3510) 00 00৪7৮ 07৩ 
৪0001 01 90000001710, 00 10005901710 ৮169 ৪00 (0 61710211255 105 ০001)- 
0115, 300150৬0081 0) 1,015 006) 1১245 55100015069 ০8010 01011 


পরিশিষ্ট ৩০৯ 


10155091061061705 (0 0) 09০0৮ 0£ 0177009, 16 19 (11208,--200 10196010810 

001551505 2100 (0 001 00110011052 01721)09,--0)2 2 17901010081 [910095% 

22211556 00550 10)09% 11111151581)19 [910095017)09 91)0110 196 0015 [17000 
01901) 7160010, 

ড/০ 060 [9118)155101) €0 98119501195 001756155, 

111,081), 

0117 [,01151011)5 770050 0106016116 7170 18101)0011 519005, 

(30.) 1117১1২27৮7 21]াক9ার 078 তব) ২০0, 

41572 71072 £%67% 5,000 22225 91 72 1/02117262 91 2222 77282 

271৫ 090/255৫, 


1২7721,8. 

০. 2০0, 
রর 17608 0150], 135 41)0 8, 750,, 
5০৮০/৪৮ /০7%6 (০4777%27/ 01 1422, 


29০ 1৮৮1৮ 7 91২1৮৮57 তোর ঢা] 038470090২১ 97 2%222%, 
1২515 011২1৯07367 87015221800 13817470090, 
[২5]5৮ 77২50 8090ি117 1২0 347 ৯100901২, 
135890 00৮৬151551৮ 81015110151, 2716 9/7075. 


94462 16 2717 7)৫271066 1957. 


(বা ঘাব)1[006 1106 1101৮015 075 050৬911501-0501091:2] 11) 0০01- 
01] 01160657000 (0 (1)71)] ৮00 1017 0196 9.001659 %/1)101 
11017)6 10018777610, এ 
1১6 1825 16091৬60 2 7071081905০ 

1103 005917701-090170181 11) 0001)011 5995 27001005075 00110761005 
91602001755 (0 00202001955 (176 1070065 01 2891 01 20010190 11756266, 01 
৮4,5000055939101)3, 8100 01 0192 ০2101) ; 01 1061) 01 0010179060 1006111557806, 
২91১0 1250 0601) 101:01)090 11 12)99,971095 01 17961590087)08 11) (1) 91)00101286- 
176150 01 9000211019) 20 11 01105 01 17029091191 [0000110 112007059177918 
7861) /1)056 11000010706 10) 00610 66110৬-00171000128517 19 06567৮901 
£5৪0 200 17055 110091550 10 016 [05909 2100 ৮61] 0611) 01 111019, 1 
0010 ০6 01110101600 63:36£61265, 

০ 01501) 11] 15010 ০1716100116 01917510195 01 9001) ৪ ০০৫7 2100 
[16 [90558391017 06105 00200617065 200 0০900 111 ০০1০ 106 ৪ 5010৪ ০0 
5(161)660 00 210 (06100127611, 


৩১০ পরিশিষ্ট | 


ণু1।0181019 076 (০%৪07017- 00180172111) 00011001] 09511631076 11) 00817] 
106 700 001 7০ 2.001933, £0 200 610)1)1021102117 (00 1) 10061৩৪ 1 
$/101) 20001) 92013190101), 

[17615011565 17101) 15৩10040090 0175 [012581)020101 01 01০ 2001653 
219 91960 19) 700. 0101) 00656 0176 00611)01-08670121 11) ০0০17101 
৫0691169 1216 (0 52 2, £6% 0109, 

1) 01106501769 8100 %10181109) ৬181) 609 1)681715 01 11001100915 
150৩ 19661) (017) 2110 006 [66111715 01 018555 11011910190) (1) 100017601 
1101) 1001) [08935 11101) 6201) 011)61 21)0 11001) 6০15 210901)0 (10617) 26 
3610011 0151)053101795 ;) 691)901511) 01091 100011701)৮ 00907) 01)050 10056 
10121) 210 5019101) 00100 10 19, ৬1)115000016531106 071006 2100 2%6100% 
৫8061, 60 00109 0176 11892509501 0100 ১006 11] 056 508101)0 090) 
01 1090106. 

[) 5001) 01100510016 1165 01901) 6৮০1) 19781 12021) 600 01011021970 80 
(0 ০0৩11) 1015 800 810 0105 50 23 (0 [৮6110 0 2119) 10116201018 ) 100 
(0 63016 ০0: 10101)691) 10.1]010 090৬617701 (66181 11 (0001)01] 08115 
11001) 7001) ৪০.0]% 118 7৩117 9101)610, 69 0৩ 00100010106 101015 090, 

008 0905611101-05011619] 10 00081101] 15185 900. 19 19585900160 (112 
(0৩ 09001701061), 01 [11019 1]] 000 0010610) 620 150001270 আ]] 0090 0- 
06 0120 11 01011210101] 0076 10001016015 21801619615 01 [11019 216 (0 109 
10100160107 01100198103, (19 1)০%061)] 2170 10781 901১160/3 01 0116 (30601 
10) [10012 710 1)0107092100 197 20011110185. 01110787006 90010 [11 10) 10 
806 01 006 (90%61110)01)0) 0৮ 100 5))618] [0195011101018 01 55/61)100 0017- 
06171/2110173 01123 01 01660) 9181] 10630 1951. 10761) 1) 0185580 চা111) 
006 1115. 

1)৩ 00:05৩ 0111)6 07001110701) 01 11)012% 1)95 19001) 21) 111 001). 
(17006 10 31101)16 9104 01681 ; 009 50106 00৬1) 16315080)06 10150116 006109 ; 
00৮ %/1)0101251502703 6105 (0 8110 06111১91919 1050106 (০0 165017)9 115 
5৬৪ ) 145006 50811) 2100 11000571019, 00 08016162110 0150111011580170, 

11026 0116 10010] 10 1), 


(আখ তিব 
০1 10050 01980161502), 
[0৪1 11115 (9৫.) ০4০11, 378100, 
716 17/% 20৫4. 1857. 5৫১ 49 /%2 004, 97 47014, 


পরিশিষ্ট । ৩১১ 


পূর্বোক্ত ছুই খানি নিবেদনপত্র সম্বন্ধে বিলাঁতের টাইম্স্‌ পত্রে একট প্রবন্ধ 
প্রকাশিত হয়। প্র প্রবন্ধে বাঙগীল। এবং উহার পার্খবব ্ী প্রদেশের জমীদার, 
মহাজন ও সন্বথান্ত বাক্তিদিগের যথোচিত প্রশ'সা করা হইয়াছিল। টাইমসের 
উক্ত প্রবন্ধে উল্লেখ ছিল যে, বাঙ্গালা এবং উহার নিকটবন্তা প্রদেশের সম্থান্ত- 
সম্প্রদায় এবং জমীদার ও মহাজন লর্ড কানঙের অপক্ষপাত বাবহারের বিষয়ে 
অনবধানত। (প্রকাশ করেন নাই। তাহার! দুই খানি স্থুলিখিত নিবেদনপত্রে, 
ভারতবাসীদিগের বিরুদ্ধে নানারূপ গোলযে।গে বাধ! দিবার জন্য, লর্ড কানিঙওকে 


ধন্তবাদ দিয়াছেন, এবং দিল্লী পুনরধিকারের অন্ত আহ্লাদ প্রকাশ করিয়াছেন। 
*£.* * গবর্ণমেণ্টের কলিকাতাস্থিত বিরুদ্ধবাদিগণ সম্ভবতঃ বপিবেন যে, 


ঠাহাদের আকাজ্ম। ও অভিমতের সহিত সন্দেহধৃক্ত, বিদেশীক্ন ভারতবামীদিগের 
অভিমত ও আকাজ্ফার প্রতিযোগিতা করিতে দেওরা স্টচিত নয় । কিন্তু গবর্ণ- 
মেন্টের মনে রাখা উচিত যে, ্টাহার প্রজাগণ প্রধানতঃ ভারতবর্ষীয়। রাজা, 
জমীদার, তালুকধার, বাণিজাব,বসায়সিগণ অবিশ্বন্ত হইতে পারেন । তাহারা যে, 
সাবারণমতের বিরুদ্ধধাদী, তদ্বিষরে সন্দেহ নাই । কিন্তু স্বদেণীয়দিগের উপর 
ষ্ঠাহাদের যে মত আছে. সেই ক্ষমতা প্রথক্ত গবর্ণমেন্ট যর্দি গোলযোগে পতিত 
হয়েন, তাহা হইলে অসুবিধা! ঘটতে পারে । সম্মান ৪ মর্গাদ[র “ইসাবে নিবেদন- 
কারিগন অসৌজন্ত ও উপেক্ষার পাত্র নহেন। নিবেদনপত্রে ধাহাদের স্বাক্ষর 
আছে, তাহাদের এক জন অতি প্রাচীন হিন্দুরাজবংশীয় । মুদলম[ন অধিকারের 
পূর্বের বাঁঙ্গালার দক্ষিণাংশে এই রাজবংশের আধিপত্য ছিল। বর্ধমানের মহারাজ 
প্রতি বৎসর অন্ধ কোটার অধিক টক! রাজস্ব দিয়া থাকেন। এক জন রাজা 
ভারতবর্ষাদিগের জন্ঠ চিকিৎসালয়স্থাপনের নিমিত্ত এক সময়ে পাচ লক্ষ টাকা 
চাদ দিয়াছেন । অন্ত এক জন ৪০1৫*ট বিগ্ভালয় স্থাপন করিয়াছেন। ইহা 
বলিলেই শ্ঠামাঁচরণ মল্লিকের রাঁজভক্তির অংশতঃ পরিচয় পাওয়া যাইবে যে, 
বাঙ্কালার মধ্যে তিনিই অধিক টাকার কোম্পানির কাগজের অধিকারী । 
সগ্দর্শী রাজনীতিজ্ঞগণ স্বীকার করিবেন যে, জুলভা সমাজের ধনী পরিচালক- 
গণের সাহত সষ্ভৰ রাখা উচিত । বিশেষতঃ, ইহারা যখন কেবল আপনাদের 


৭ 717165, 278071127% 4, 1958, 110202 7717/6 51671017127715 ৫০5 1. 3415-7147, 


৩১২ পরিশিষ্ট। 


প্রতি গ্তায়পরতা প্রকাশ এবং আপনাদিগকে রক্ষা করিবার জন্ত প্রার্থনা 
করেন, তখন এই রক্ষণীয় এবং স্তায়ানসারে শ্থুবিচারের পাত্রদিগের বিরাগের 
উৎপাদন কর! কখন বিধেয় নহে! 

বাঙ্গালীগণ যে, রাজভক্তিশৃন্ত নহে এবং তাহারা 'ষে, প্রতিহিংদাপর ইউ- 
রোগীয়দিগের অন্তাস্ব্যবহারের বিষয়ীভূত নহে, তাহা টাইমসের এই উক্তিতে 
পরিব্/ক্ত হইতেছে, ॥ বস্তৃতঃ, উদ্ধত ইউরোপীয়গণ, সে সময়ে, নিরীহ ভারত- 
বাসীদিগের অনিষ্টসাধনে কৃতসঞ্ষল্ল হইয়া, গবণমেণ্টের নিকটে নানারূপ 


অন্তায় ও অসঞ্গত প্রার্থনা করিয়াছিলেন । সুখের বিষয়, মহামতি লর্ড কানিউ, 
তাহাদের অযথা চীতকারে কর্ণপাত করেন নাই। 


উপস্থিত গ্রন্থের ১৮৬-১৮৭ পৃষ্ঠে পাটনার বিবরণ প্রসঙ্গে লিখিত হইয়াছে 
যে, কাওয়াজের বিস্তৃত ক্ষেত্র ফাসী কাষ্ঠ স্থাপিত হইয়াছিল। কর্তৃপক্ষ পাট- 
নার অধিবাসীদিগকে রা'ত্র ঈটার পর আপনাদের গৃহে থাকিবার জন্ত আদেশ 
দিয্লাছিলেন। এস্থলে বন্তবা যে, কেবল পাটনাতেই এইরূপ নিয়ম প্রচারিত 
হম নাই। পাটনাগ ন্যায় অন্তান্ত নগরেও প্রকাশ্য স্থানে ফাসী কাষ্ঠ স্থাপিত 
হইয়্াছিল। আরধবাসিগণ রাত্রি ম্টার পর গৃহপরিতাাগ পূর্বক কোথাও 


যাইতে পারিত না। সে সময়ে কর্তৃপক্ষ উন্তেজনাপর লোকের দ্ণ্ডবিধান ও 
ইতস্ততঃ গমনাগমনের নিবারণের জন্ত, এইরূপ নিয়ম করিয়াছিলেন। 





পাঠান্তর ৷ 
২৪ পৃষ্ঠের ২৪ প.ক্তিতে-_/'অসামান্ত আত্মত্যাগ ও বীরত্বকীত্তির নিদর্শন' 
স্বরূপ।» স্থলে “অসামান্য আত্মত্যাগ ও বীরত্বকীত্তির নিদর্শনস্বরূপ ছিল।” 
পাঠ হইবে । 
এতদ্বাতীত এই গ্রন্থের যে যে স্থলে “হিন্দুস্থান' ও “মুলক” শবের প্রয়োগ 


আছে, সেই সেই স্বল * হিন্দুস্থানের” পরিবর্তে “হিন্দুস্তান” এবং “মুন্ধুকের' 
পরিবর্তে “মুলুক পড়িতে হইবে । 


ভাতে রে, 


সমাপ্ত । 


